


পণ্ডিত রমাবাই স্বরস্বতী 
কর্তৃক বিরচিত। 


আ্রীরজনীনাথ নন্দী, বি এ, বি এল, 


রটলজাম ষ্রেটের শিক্ষাবিভাগের স্থপারিন্টেণ্ডেটে ও মহারাজার কলেজের প্রিঙ্সিপেল 
কর্তৃক মহারাষ্ট্র ভাষ! হইতে অন্বাদিত। 


শ্রীকামিনীকুমার দর্ভ 
কর্তৃক গ্রকাশিত। 


প্রথম সংস্করণ 





কলিকাত। 
চারুমুদ্রণযন্ত্রে। 


ত্র; অব ১৮৯২। 


টত্রেলোকানাথ চক্রবর্তাঁ কর্তৃক মুদ্রিত 
চারুমুদ্রণ যানে 
৩ নং ডফ্‌ রী, কলিকাতা। 


পরলোক গতা ন্বেহময়ী ভম্্ীর 


নামে 
স্বদেশীয় ভগ্বীদের হস্তে 
উৎমর্গাত। 


ভূমিকা । 


ক দিন এক মহারাষ্ট্ীয় বন্ধুর বাড়ীতে “ স্ত্রী-ধ্শ-নীতি * ৰই খানা 

দেখিতে পাই । গ্রন্থকারের নাম দেখিয়া পড়িতে উৎস্থৃক জন্মিল। 
পড়িয়া মুগ্ধ হইলাম। রমণীর কার্য রমণী যেমন বুঝিতে পারেন, 
পুরুষ তেমন পারেন না। উভয়ের কা্যযক্ষেত্র সম্পূর্ণ বিভিন্ন 
পঙ্তা রমাবাই সংসারের নানা অবস্থার ভিতর দিয়! চলিয়া আঙ্গি- 
য়াছেন। নানা ভাষা, নানা বিদ্যা তিনি জানেন। লোক-চরিত্র 
বিশেষ করিয়া অধ্যয়ন করিয়াছেন । ভিন্ন সমাজে, ভিন্ন জাতিতে, 
ভিন্ন দেশে দীর্ঘ কান ব্যাপিয় তাহাদের রীতি নীতি শিক্ষা, করি- 
য়াছেন। বিশেষতঃ প্রাচ্য ও পাশ্চাত্য সমাজের রমণী-চিত্র তিনি 
যেমন দেখিয়াছেন, এমন বোধ হয় আর কেহ দেখেন নাই। 
আবার তাঁহার দেখিবারও ক্ষমতা আছে,_তিনি বাহিরে ভুলেন না, 
অন্তরে প্রবেশ করেন। ইংলও, আমেরিকায় অনেক কাল কাটাই- 
য্াছেন, তাহাতে হৃদয়ের বিকাশ হইয়াছে) কিন্তু তাহাদের দূষিত 
রীতি নীতি ষ্পর্শ করেন নাই। শ্ত্রীৎর্শ-নীতিতে সামান্ত গৃহস্থালী 
কথা বর্ণনা করিয়াছেন, তাহাতে বৈদেশিক ভাঁব একটুকু নাই। পণ্ডিতা! 
রমাবাই রমণীদের জন্য যে বই লিথিয়াছেন, তাহ! যে ভাল হইবে, 
বলা নিশ্রয়োজন। মামীর মনে হইল, এমন বই বাক্ষলা ভাষাতে অনু- 


5/5 স্বীধর্মনীতি | 





বাদিতহওয়! উচিত।'পণ্ডিতাঁকে অন্থবাদ করিতে অন্থুরোধ কারিলাম। 
তিনি সময় নাই "বলিয়া স্বামাকে অন্ত্বাদ করিতে বলিলেন। আমি 
যথাসাধ্য তাঁহার ভাষা রাখিতে চেষ্টা করিয়াছি। যদি গ্রস্থ সুখ- 
পাঠা না হয়, সেই দোষ অনুবাদকের, গ্রশ্থকর্ীর নহে। আর 
একটি কথা, স্থানে স্থানে রমণীদের প্রতি কর্কশ শব্দ ব্যবহার করা! 
হইয়াছে । পাঠিকা ভগ্মীগণ, অনুবাদককে ক্ষমা করিবেন, একটি শবও 
তাহার নিজের নহে। দূর দেশে থাকিয়া প্রাফ্‌ দেখিতে হইয়াছে, 
অনেক ভ্রম প্রমাদ থাকিবারই সম্ভব। আশা করি, সহ্ৃদয় পাঠক 
পাঠিকাগণ ক্ষমা করিবেন । 

পরিধেয় বস্ত্র সম্বন্ধে কতক অংশ পরিতাক্ত হইয়াছে । মহারাষ্্ীয 
ও বাঙ্গালী পরিধেয় বস্ত্র একরূপ নহে। সুতরাং তাহা উপযোগী 
হইবে ন। 

বঙ্গদেশীয় রমণীগণ ইহা দ্বারা যদি কিঞ্চিম্মাত্রও উপকার লাভ 
করেন, শ্রম সার্থক মনে করিব। 

পত্ডিতা রমাবাইর জীবন হইতে অনেক শিখিবার আছে। তাই 
তাহার জীবনী এতদ্সঙ্গে সংযোজিত হইল। ইহা অনুবাঁদকের সম্পূর্ণ 
নিজস্ব । 





পঙ্ডিত৷ রমাবাইর জীবনচরিত। 


উির্ শতাবী গত হইল, এক জন মহারায ব্রাহ্মণ তীথ যাত্রা 

উপলক্ষে এক রাবি গোদাবরী তীরে অবস্থান করেন। তাহার 
সঙ্গে সহধর্মিণী, এবং সপ্তম ও নবম বর্ষীয়া দুইটি বালিক। ছিল। 
. নিশাবসানে পুণ্যমলিলা গোদাবরীতে স্নান ও প্রাতঃককৃত্য সমাপন 
করিয়া একটি সুন্দর কান্তি যুবকের মহিত সাক্ষাৎ হইল। কথোপ- 
কথনে জানিতে পারিলেন, যুবকটি বিপত্তীক, উচ্চ বংশীয়, সচ্চরিত্র 
এবং স্থপণ্ডিত। আপনার জ্যেষ্টা কন্ঠা সম্প্রদানে অভিলাধী হইয়া, 
তাহাকে মনোগত অভিপ্রায় জানাইলেন। যুবক তাহার প্রস্তাবে 
সম্মত হইলেন। পর দিনই বিবাধ,কার্ধয সম্পন্ন হইল। সেই সুন্দর 
যুখার নাম অনস্ত শাস্ত্রী, মঙ্গালোর' জেল! নিবাসী, পণ্ডিতা রমা- 
বাইর পিতা । সেই নবম বর্ষীয়া বালিকা অজ্ঞাত অপরিচিত একটি 
যুবকের সহিত মিলিত হইয়া জন্মের মত জনক জননীর নিকট হইতে 
বিদায় গ্রহণ করিলেন। অন্ত শাস্ত্রী নববিবাহিত পত্ীকে লইয়া 
গৃহে প্রত্যগমন করিলেন । 

অনন্ত শান্্রী এক জন ব্রাহ্মণ পণ্ডিত, সংস্কৃত শাস্ত্রে বিশেষ 
বু্পন্ন। প্রাচীন ভাবে, প্রাচীন মতে শিক্ষিত হইয়াও সতরীশিক্ষ ও 
রষণী জাতির অবস্থার উন্নতিকলে তিনি অতি উঠ ভাব পোষণ 


স্ত্রীধর্্ব নীতি । 


করিতেন। উদার ভাব পৌষণ করিয়াই ক্ষান্ত ছিলেন না । মত ও 
বিশ্বাসকে কার্ষ্যে পরিণত করিবার জন্য সকল প্রকার কষ্ট, যনত্াঃ 
অত্যাচার, নিগ্রহ দহা করিয়াছেন। তাহার দৃঢ়তা, সাহসিকতা ও. 
কর্তব্যনিষ্ঠা সকলেরই অনুকরণীয় । আমর! যে সময়ের কথা বলি: 
তেছি, সেই সময়ে এ দেশে ইংরাজী শিক্ষার প্রভাব বিস্তার হয় নাই। 
রমণী জাতির প্রতি পুরুষগণ অতি দ্বপিত ভাব পোঁষণ করিতেন । 
রমণীর যে পৃথক কোন অধিকার আছে, শিক্ষাতে যে রমণী হৃদয়ের 
বিকাশ হইতে পারে, মমাজ-দেহের কল্যাণে জন্য রমণীর শিক্ষা যে 
বিশেষ প্রয়োজনীয় তাহা কাহার মনেও বড় একটা উদিত হইত না । 
আধ্যজাতির অধংপতনের সঙ্গে সঙ্গে আর্ধা মহিলাদের সুশিক্ষা ও 
অতুলকীর্তি জাতীয় ইতিহাস হইতে বিলুপ্ত হইয়াছিল । বিশেষ ঘটনা 
উপলক্ষে অনস্ত শান্্রীর মনে স্ত্রীশিক্ষার প্রতি অনুরাগ জন্মে । শৈশব 
ফাল হইতে তাহার মনে জ্ঞান লাভের স্পৃহা বলবতী ছিল। রামচন্জ 
শাস্ত্রী নামক এক জন স্ুপ্রসিদ্ধ পণ্ডিত পুনাতে ৰাস করিতেম। 
শিক্ষা লীভের আশায় তাহার নিকট গমন করিলেন। বামচন্ত্র শাস্ত্রী 
রাজপ্রাসাদে যাইয়া পেশুবার প্লীকে দংস্কৃত শিক্ষা দিতেন, অনন্ত 
শান্্ীও স্টাহার সঙ্গে াইধার অধিকার পাইয়াছিলেন। রষণীকণ্ঠে 
মধুর সংস্কৃত শুনিয়া অনন্ত শাল্্রী মুগ্ধ হইলেন। রমণী যে এইরূপ 
শিক্ষিত! হইতে পারেন, তিনি আশ্রো জীনিতেন না; দেখিয়া! স্তত্ভিত 
হইলেন। তিনি সঙ্ক্র করিলেন, আপনার শিশু পড়ীকে রাজরাণীর 
ন্যায় শিক্ষা প্রদান করিবেন। তেইশ বৎসর বয়সে তাহার ছাত্র 
জীবন শেধ হইল, গৃহে প্রত্যাবর্তন ক্ষরিয়! সংসারের কার্যের সঙ্গ 
সঙ্গে স্ত্রীকে 'শিক্ষা দিতে ইচ্ছা করিলেন, পরিবার বাধা জন্মাইতে 
লাগিল, স্ত্রীও শিখি চাঁছিল না, অনস্ত শান্্রীর হাদয়ের আকাঙ্গা 


প্ডিতা রষাবাইর় জীবনচরিত। 1/5 


হ্বদয়েই বিলীন হইল। ক্রমে কয়েকটি সম্তান জন্মগ্রহণ করিয়া! ্ত্রীন 
মৃত্যু হইল। গোদাবরী ভীরে নবপরিণীতা স্ত্রীকে পাইয়া আবার 
সেই আকাঙ্ষা জাগিয়া উঠিল। এবার আর অনন্ত শাস্থ্রীকে নিরাশ 
হইতে হুইল না। যদিও পরিবারের লোক পূর্বের ন্যায়. বাধ) 
জন্মাইতে লাগিল, লক্মীবাইর শিখিবার ইচ্ছ! প্রবল ছিল। গৃহে 
থাকিলে নির্বিক্বে তাহার শিক্ষ! হইতে পারিবে ন! দেখিয়া, পশ্চিম 
ঘাট গিরিকনদরে, গঙ্গামলের নীবিড় অরণ্যে প্রস্থান করিলেন। সেই 
হিংস্র জ্তপূর্ণ শ্বাপদশন্কুল অরণ্যানীতে তাহারা প্রথম রাত্রি কিরূপে 
যাপন করেন, পণ্ডিত। রমাবাই নিজে বলিয়াছেন। অন্ধকারের সক্কে 
সঙ্গে একটি ভীষণ শাদ,ল বনস্থল হুইতে বহির্গত হইয়া ভয়ঙ্কর 
নাদে রজনীর নিস্তব্ধতা ভঙ্গ করিজে লাগিল । সেই হৃদয়-মাতিজ- 
কারী নিনাদ শুনিয়া বালিকা আপনার পরিধান বস্ত্রে দেহ জড়াইয়া 
ভয়বিহ্বলচিত্তে সমস্ত রাত্রি বাপন করিলেন। স্বাধী রাপ্রি প্রভাত 
পর্য্যন্ত স্ত্রীর শয্যা পার্খে বসিয়া রহিলেন। তীহাদিগের চারিদিকে 
সর্বদাই বন্য জন্ত্ব বিচরণ করিত বলিয়া, ক্ষণে ক্ষণে তাহাদের 
দ্বারা ভীত ও সমস্ত হইতেন। কিন্তু শিক্ষাকারধ্য অবিশ্রান্ত চলিতে 
লাগিল। দিন দিন লক্ষীবাইর শরীর ও“মন বিকশিত হইল। ক্রমে 
ভিনটি সন্তান জন্মগ্রহণ করিল। একটি পুত্র, হুইটি কন্তা। পিতা! 
পৃত্র ও জ্োষ্ঠা কন্যার শিক্ষার ভার গ্রহণ করিলেন। ১৮৫৮ খু 
অব্দের এপ্রিল মাসে যখন কনিষ্ঠী পণ্ডিত! রমাবাইর জন্ম হয়, তখন 
অনস্ত শাস্ত্রী বয়োবৃদ্ধ'হইয়া পড়িয়াছিলেন। শ্শষ্যবর্গ এবং পুত্র ও. 
প্রথমা কন্যার শিক্ষাতেই সমস্ত সময় অতিবাহিত হইত। রমাবাইর 
শিক্ষাভার মাতার হন্তে ন্যস্ত হয়। গ্ুশিক্ষিত৷ মাতার সুধু . 
শিক্ষা্তে রসাবাইর জীবনে কি সুফল ফলিয়াছে, তাহাও কি আবার 


1%5 স্রীধর্মনীত। 


বলিতে হইবে? আজ যিনি প্রাচ্য ও পাশ্চাত্য সাহিত্য বিজ্ঞানে 
অসাধারণ পাণ্ডিত্য লাভ করিয়াছেন, আজ ষাছার প্রতিভার বিমল 
জ্ব্যোতিতে পৃথিবী উত্তাষিত, আজ বাহার জ্ঞান গরিমায় ভারতবর্ষ 
গৌরবান্বিত; তাহার প্রথম শিক্ষ' মাতার নিকটে । পরিবারের 
লোক মংখ্যা বদ্ধিত হইয়াছে, শিষ্য ওলী, তীর্থ যাত্রী চারিদিক 
ঘেরিয়াছে, লক্ষীবাই সংসারের কাজ করিতেই সময় পান না। তবু 
বালিকার শিক্ষা তুলেন নাই। উযাকালে বাল স্থধ্যের কিরণ পৃথিবীর 
অঙ্গ উষ্ণ করিবার পূর্বে, ঘুমন্ত বালিকাকে ক্রোড়ে বসাইয়া মা সুমধুর 
ভাষাতে শিক্ষা দিতেন । পাথীগণ সুমধুর তাঁন ধরিত, বাঁলিক! মধুর 
স্বরে পাঠ অভ্যাস করিত। মাতৃকঠ ভিন্ন অন্য কোন গ্রন্থ ছিল না। 
পঞ্ডিতা তাহার “উচ্চ বংশীয় হিন্দু রমণী” নামক ইংরেজী গ্রন্থের উৎ- 
. সর্থে বলিয়াছেন, “ ধাহার মধুর প্রভাব এবং সুযোগ্য শিক্ষা আমার 
জীবন পথের আলোক ও পরিচালক ”। বাস্তবিক মাতাঁর সেই সুশি- 
ক্ষাই রমাবাইর জীবন আোতের নির্বরিণী, সেই শিক্ষাই তাহার 
ভবিষ্যৎ উন্নতির মূল ভিত্তি। 
অনপ্ত শাস্ত্রী নির্জন অরণ্যে বাস করিতেন, কিন্তু তীহার নিকট 
হুইন্ে স্ুশিক্ষা লাভ করিথর উদ্দেস্তে দলে দলে বিদ্যার্থ যাইতে . 
লাগিল*প্ররিবারের ভরণ পোষণ, তাহাদের খরচ নির্বাহ করিয়া 
[টনি খণ গ্রন্থ হইলেন । পরিশেষে যাহা কিছু ছিল, বিক্রয় করিয়া! 
_সুন্জ্দশনে বহির্গত হইলেন। এক স্থান হইতে অন্ত স্থানে ভ্রমণ: 
করিতে লাগিলেন, ভিক্ষা! এক মাত্র সংস্থান। সেই শোচনীয় অব- 
স্থায়ও রমাবাইর শিক্ষা অবিশ্রান্ত চলিতে লাগিল। দেশীয় প্রথা 
. ক্অন্ুসারে বাল্যাবস্থায়ই রমাবাইর জ্যো্টা ভন্্ীর বিবাহ হয়। প্রথম 
কথা এইক্ূপ ছিল, যে পর্য্যন্ত বয়োপ্রাপ্ত না হয় সে পথ্যন্ত্র জামাত। 


পণ্ডিত! রমাবাইর জীবনচরিত। /5 





হইয়াছিল। আমর! বাবু বিপিনবিহারী দাস ও তাহার পরিবারকে 
জাঁনিতাম। যদিও তীহারা হিন্দু সমাজের অতি নিম্ন শ্রেণীস্থ, কিন্ত 
শিক্ষা, সভ্যতাতে হিন্দু সমাজের ব্রাহ্মণ, কাযস্থ, বৈদ্য প্রভৃতি উচ্চ বংশ 
হইতে হীন নহে। বিশেষতঃ বাবু বিপিনবিহারীর শিক্ষা ও পুরুষো- 
চিত গুণ বিশেষ শ্রশংসার যোগা ছিল। পণ্ডিতাকে এই জন্য 
অনেক নিগ্রহ, অত্যাচার, লোকনিন্দা সহ করিতে হইয়াছিল। সং- 
সারের লোক ধন ও কুল-মর্ধ্যাদাই অধিক দেখে । আমার বোধ হয়, 
তিনি এই সম্বন্ধে যে দৃষ্টান্ত দেখাইয়াছিলেন, তাহা এ দেশে অতি 
বিরল। কিন্তু পরিতাপের বিষয়, বিবাহিত জীবনের স্খ তিনি অধিক 
দিন উপভোগ করিতে পান নাই। উনিশ মাপ পরে স্বামীর মৃত্যু 
হইল; তিনি আবার সংসারে এক!কিনী হইলেন। পণ্ডিত বলেন, 
এই শৌক আমাকে ঈশ্বরের দিকে টানিয়া লইল। আমি অনুভব 
করিলাম, তিনি আমাকে শিক্ষা দিতেছেন। আমাকে যদি তাহার 
নিকট যাইতে হয়, তিনি আমাকে টানিয়া লইবেন।”» সংসারের 
বন্ধন হইতে মুক্ত হইয়া রমাবাই আবার পূর্ব কাধ্যে নিযুক্ত হুই- 
লেন, হিন্দু রমণীর সু্থার উন্নতিকলে যত্ত ও অধ্যবসায় নিয়োগ 
করিলেন, বাঙ্গলা দেশ পরিত্যাগ করিয়া বন্ে গেলেন, পুণ 

বালাবিবাহ নিবারণ এবং স্ত্রীশিক্ষার উন্নতির জন্য « শন 
সমাজ ” সংস্থাপন করিলেন । যখন শিক্ষা সমিতি পুণা গিয়াছিল) 
তখন সেই সভার ফল স্বরূপ প্রা তিন শত রমণী টাউনহলে মিলিত 
হইয়া সমিতির সভ্যদিগকে সাদর আহ্বান করিয়াছিলেন। পণ্ডি- 
তার সাক্ষ্য গ্রহণ করা হয়। তিনি যে সকল সুযুক্তিপূর্ণ, মূল্যবান 
কথা বলিয়াছিলেন, তাহা সমিতি কর্তৃক বিশেষ আদৃত হইয়াছিল। 
সমিতি জিজ্ঞাসা করিয়াছিলেন, বালিকাদের জন্য কিরূপ শিক্ষা হওয়া 


1০০ সত্ীধর্শনীতি । 





উচিত? তিনি বলিয়াছিলেন, ধাহারা অন্যের শিক্ষক হইবেন, 
শিক্ষা বিষয়ে তাহাদের বিশেষ জ্ঞান থাক! উচিত । দেশীয় ভাষার 
সঙ্গে সঙ্গে ইংরেজী জানা! আবশ্তক | শিক্ষয়িত্রীরা বিবাহিতা, অবি- 
বাহিতা অথব1 বিধবা হউন না কেন, তীহারা বিশুদ্ধ চিত্রা, জবনীতি- 
পরায়ণা এবং সন্ত্ান্তবংশীয়া হওয়া আব্শ্তক। তাহাদিগকে বৃত্তি 
দেওয়া উচিত। বালিকা স্কলের শিক্ষকদের বেতন অধিক হওয়া 
আবশ্তক ৷ কারণ, ভীভাদের চরিত ও পদমধ্যাঁদা উচ্চ ন1 হইলে 
চলিবে না । ছাত্রীদিগকে একটা বড় বাড়ীতে স্কুল কম্পাউ্ডে 
থাকিতে হইবে, তাহাতে তাহাদের আচার ব্যবহার, চলচলন ভাল 
হইবে। এক জন উচ্চ পদস্থ দেশীয় রমণী অভিভাবক হইবেন। 
কেবল শিক্ষা দিলে চলিবে না, ছাত্রীদের চরিত ও নীতির প্রতি দৃষ্টি 
রাখিতে হইবে । শিক্ষা-সমিতি জিজ্ঞাস করিলেন, বর্তমান শিক্ষা 
প্রণালীতে কি দোষ ও অভাব আছে, তাভা নিরাকরণের তিনি কি 
উপায় উদ্ভাবন করিতে পারেন। পণ্ডিতা বলিলেন, বালিকা! বিদ্যা- 
লয় পরিদর্শনের জন্য রমণী-পরিদশিকা থাকা উচিত তীহার 
সন্তান্তবংশীয়া ও উচ্চ শিক্ষিতা হওয়া প্র্ে্্্দন । তাহাদের বয়স 
ত্রিশ অগবা তদপেক্ষা অধিক হইবে। পুরুষ-পরিদর্শক এই দেশের 
উপযোগী নহেন। কারণ, প্রথগতঃ এ দেশের রমণীগণ বড় ভীতা 
ও লঙ্জাশীল!, পুরুষ দেখিলে তীভারা ভাল করিষা উত্তর দিতে 
পারিবেন না পরিদর্শক মন্দ রিপোর্ট দিবেন । মেয়েদের শিক্ষার 
ভার মেয়েদের হাতে থাক! উচিত। মেয়েদের শিক্ষা পুরুষদের শিক্ষা 
অপেক্ষা সম্পূর্ণ বিতিন্ন। দ্বিতীয়তঃ, এ দেশের শিক্ষিত লোকদের 
অধিকাংশই শ্লীশিক্ষার বিরোধী এবং রমণীর উপযুক্ত অধিকার দানে 
অনিচ্ছুক। রমণীব সামান্ত দোষকে তাঁহাবা বৃহৎ বলেন, এমন কি 


প্ডিতা রমাবাইর জীবনচরিত । 1/০ 





শশাীশীস্পা ,শিশাটি 


সময় সময় রমণীদের চরিত্র পর্য্যন্ত আক্রমণ করেন । পুরুষগণ কর্তৃ- 
পক্ষের নিকট যাইতে পারেন, রমণীরা নিরুপায়। কর্তৃপক্ষও 
তাহাই বিশ্বাস করেন। ন্যা়বান্‌ গভর্ণমোণ্টর স্থী পুরুষের প্রতি নির- 
পেক্ষ ভাবে বাবহার করা উচিত! আর এক কথা এই, স্ত্রীডাক্তারের 
বিশেষ প্রয়োজন; 'এই দেশের রমণীগণ বড় লজ্জাশীলা, মৃত্য স্বীকার, 
তবুও ব্যারামের কথা পুরুষকে বলিবেন না। স্ত্রীডান্তার অভাবে 
শত শত রম্ণী অসময়ে প্রাণ হারাইতেছেন। আমি বিনীত ভাবে 
গভর্ণমেন্টের নিকট প্রার্থনা করিতেছি, রমণীদের ডাক্তারি শিক্ষার 
বন্দোবস্ত করিয়া শত শত রমণীকে মহ্য মুখ হইতে রক্ষা করুন । 
স্ত্রীচিকিৎসকের অভাব বিশেষ শন্গভব কর যাইতেছে; স্ত্রীশিক্ষার 
উহা একটি বিশেষ অসন্পূর্ণতা । বোস্বার স্ুপ্রসিদ্ধ পত্রিকা “টাইমস্‌ 
স্মব্‌ ইগ্ডিয়া ” বলেন, পণ্ডিত রমাবাঈর ন্লীচিকিৎসকের প্রস্তাবে 
ভারতেশ্বরীর দষ্টি আকরিত হয়; বং স্ত্রীডাক্তারের জন্ত লেডি 
ডফরিণ্‌ ফণ্ডের স্থত্রপাত, ইহা ভঈতেই ভইয়াছে। 

পণ্ডিতার মনে এই সকল চিন্তা প্রথমে উদিত হইবে, কিছু মাত্র 
আশ্যধ্য নহে ; এবং তীভার প্রস্তাব কার্যে পরিণত হইয়াছে, কত 
আশা ও স্থখের বিষয় । 

আধ্য-মহিলা-সমাজ সংস্থাপন করিরাই বোম্বাই প্রদেশের নগরে 
নগরে শাখ! সভা সংস্থাপনের চেষ্টা করিতে লাঁগিলেন। অবশেষে 
আপনার শিক্ষা ও ভারতীয় রমণীর উন্নতি বিষয়ে সফলতা লাভ 
করিবার উদ্দেশে ইতলণ্ডে যাইতে মনে মনে স্থির করিলেন । কিন্ত, 
অর্থ কোথ! হইতে আসিবে ? তিনি বলেন, « ঈংলগে যাইবার জন্ত 
ব্যাকুল হইলাম, কিন্ত আমি দেখিলাম ঈশ্বরে দুঢ বিশ্বাস স্কাপন না 
কৰিলে হইবে না। একটি ভিন্দু রমণীর পক্ষে গুড যারা কি ভর়া- 





8০ ত্ীধর্ম- নীতি । 





নক কথা । সকল বন্ধন ছিন্ন করিতে হইবে। কিন্তু আব্রীহাঁম যেমন 
বাণী শুনিতে পাইয়াছিলেন, আমি তেমন বাণী শুনিয়াছিলাম। এখন 
আমার নিকট আশ্চর্য্য বোধ হয়, আমি কিরূপে আমার ক্ষুদ্র শিশুটি 
এবং বন্ধুকে নিয়! ঈশ্বরের উপর নির্ভর করিয়া যাত্রা করিয়াছিলাম। 
আমি, আব্রাহামের ন্যায় কোথায় যাইতে হইবে, না জানিয়] চলিয়া- 
ছিলাম। ইংলণ্ে পৌছিলে পর সেন্ট মেরী হোমের ভগ্মীরা আমাকে 
সাদরে গ্রহণ করিলেন ।” সেখানে তিনি শ্রীষটধন্ম গ্রহণ করেন ।' ধর্শা- 
মত ও বিশ্বাস সম্বন্ধে আমরা কিছু বলিতে চাই না। তিনি বলেন, 
্রষটধর্মের শিক্ষা! উচ্চ অঙ্গের, তাহাতে উপদেশ দৃষ্টান্ত এবং ঈশ্বরের 
ককুণা দেখিতে পাইয়] তাহার বিশ্বাস হয়, তাই তিনি ইহ! গ্রহণ করিয়া- 
ছিলেন। প্রথম বৎসর তিনি ইংরাজা শিক্ষার অতিবাহিত করেন । 
ইতিপৃর্বে তিনি ইংরাজী জানিতেন না। পর বৎসর চেপ্টন্হাম 
রমণী কলেজে সংস্কতের অধ্যাপক নিযুক্ত হন। অবসর সমর 
গণিত, প্রারুত বিজ্ঞান এবং ইংরাজী সাহিত্য অধ্যয়ন করেন। অতি 
অল্প সময়ে তিনি এই সকল বিষয়ে ব্যৎ্পত্তি লাভ করেন। দেশে 
একটি গবর্ণমেন্টের কাজ নিয়া ফিরিয়া আপিবেন মনে করিয়া- 
ছিলেন, এমন সময় আমেরিকাতে আননাবাই যোশীর এম, ডি, 
উপাধি দান উপলক্ষে তাহাকে নিমন্ত্রণ প্রেরিত হয়, তাই আমে 
রিকা যাত্রা করেন। প্রথম আবার ইংলগে ফিরিয়া আসিবার 
ইচ্ছা ছিল। কিন্তু তাহা! হইল না। তীহার আমেরিকা যাত্রা এবং 
সেখানকার শিক্ষা রীতি নীতি সম্বন্ধে “ ইউনাইটেডে ভ্রমণ ” নামক 
মহারাষ্ট্র গ্রন্থে বিশদ ভাবে বর্ণনা করিয়াছেন। তিনি বলেন, 

পাশ্চাত্য রমণীদের কাধ্যকলাপ দেখিয়া আমি বিশেষ ভাবে অন্ু- 
বক্ত ও মুগ্ধ হইয়াছি। দেখিলাম তাহাদের জীবানের এক উদদেস্ঠয, 


পণ্ডিত রমাবাইর জীবনচরিত | 8/০ 
স্বজাতির হিতসাধনই জীবনের ব্রত। এক দিন স্বদেশীয়া ভগ্ী- 
দিগকে তাহাদের ভাষায় এই অপূর্বব কাহিনী বলিব 'আশা আছে, 
তাহা শুনিয়া সেইরূপ হইবার ইচ্ছা! প্রাণে জাগিয়া উঠিবে |» স্থাদে- 
দেশীয় ভগ্রীদিগকে তিনি সেই অপূর্ব কাহিনী বলিয়াছেন । তাহার 
কর্তব্য তিনি সম্পন্ন করিয়াছেন, স্বদেশীয় ভগ্ীগণ কি তাহাদের 
কর্তব্য করিবেন না? আমেরিকার বিদ্যালয় দেখিয়া তাহার এই 
বিশ্বাস জন্মিল, প্ররূত শিক্ষা দিতে হইলে হস্ত ও মস্তিষ্কের চালনা 
আবশ্তক। গবর্ণমেপ্ট কয়েকটি রমণীকে উচ্চ শিক্ষা দিয়াই ক্ষান্ত 
আছেন, তিনি দেশীয় রমণীদের জন্য দেশীয় বিদ্যালয় স্থাপনের জন্ত 
কৃতপঙ্কল্ল হইলেন। ফিলেডেলফিয়াতে যাইয়াই কিগাব্গারটেন 
শিক্ষা প্রণালী সংস্থষ্ট কুমারী এনা হেনেওয়েলের সহিত সাক্ষাৎ হয়। 
তাহার সঙ্গে সঙ্গে যাইয়া বিদ্যালয় গুলি পরিদর্শন করিলেন, এবং 
শিক্ষা প্রণালী ও মূল শত্র শিখিলেন। ফ্রোবেলের শিক্ষা প্রণালী 
হিন্দু ঘালবিধবাদের জন্য বিশেষ উপযোগী মনে করিলেন। পাঠ্য 
গ্রন্থ এবং খেলনা ক্রর করিয়! দেশীর ভাবে দেশীয় লোকের উপ- 
যোগী করিয়া! দেশীয় ভাঁষায় অনুবাদ করিতে আরম্ত করিলেন । 
পণ্ডিতা রমাবাই কোন বিষয়ই অর্ধ সমাপ্ত রাখিয়া দেন না। 
কিওারগারটেন বিদ্যালয়ে রীতিমত এক বৎসর কাল অধ্যয়ন 
করিলেন। আমেরিকার পাঠা পুস্তকের সৌন্দধর্য দেখিয়া মৃগ্ধ হই- 
লেন, সেইরূপ ডাব, ছাপা, কাগজ দ্বার ছয় খানা মহাষ্্র বই লিখি- 
লেন, কিন্তু সেখানে দেশীয় অক্ষর নাই ; অক্ষর নিয়া অনেক খবচ 
লাগে দেখিয়া! ছাপাইবার ইচ্ছা পরিত্যাগর্ত্ররিলেন। এখন স্বদেশে 
আসিয়া স্বদেশীয় মহিল! বিশেষতঃ বাঁলবিধবাদের অবস্থার উন্নতি ও 
উচ্চতর শিক্ষা প্রচলনের জন্ত প্রস্তুত হইলেন! বালবিধবার অশ্র- 





৪%০ স্্রীধর্ম-নীতি | 





মোচন সহজ কার্ধা নহে। এই জন্য কত শক্তি, কত অর্থের প্রয়ো- 
জন। অর্থ কোথা হইতে আসিবে ? এমন কি তাহার শ্বদৈশ যাত্রার 
পাথেয়ের পথ্যন্ত সম্বল ছিল না । তিনি “ উচ্চ বংশীয়] হিন্দু রমণী” 
নামক ইংরেজী গ্রন্থ লিখিলেন, তাহাতে হিন্দু রমণীর দুখের কাহিনী 
বর্ণনা করিয়া আমেরিকাবাসীদের সহান্ুভূত্তি আকর্ষণ করিলেন । 
আমেরিকার স্গদয়া পুরুষ রমণীগণ হিন্দু বালবিধবার দুঃখে বিগ- 
লিত হইয়া দয়ার হস্ত প্রসারণ করিলেন । বিধবা-আশ্রম যাহাতে 
অন্ততঃ দশ বৎসর কাল চলিতে পানে, তৎপরিমাণ অর্থ সংগৃহীত 
হইল। “ রমাধাই সমিতি ” নামক এক সভা স্থাপিত হইল। 
“ উচ্চ বংশীয়! হিন্দু রমণী ” নামক গ্রন্ত গাঠ করিলে পণ্ডিতার কি 
অসাধারণ গ্রন্চিভী, তাঙ্বার পরিচয় গাওয়া যায় । অল্প কালের মধ্যে 
ইংরেজী ভাষা কিরূপ আয়ত্ত করিয়।ছেন দেখিয়া অবাক হইতে হয়। 
শান ও তেজন্বী ভাষাতে এমন ভাবে লিখিয়াছেন ঘে একজন ইংরেজ 
গ্রষ্ঠকার বলেন, “ এইরূপ লিখা দ্বারা এক জন উচ্চদরের অভিজ্ঞ 
উৎরেজ গ্রন্ককারের৪ গৌরব বৃদ্ধি হয়। এই গ্রন্থ পাঠ করিলে গ্রন্থ- 
কর্তরীর প্রতি পাঠকের শ্রদ্ধা! বদ্ধিত ভয় এবং ধীাহাদের সম্থান্ধে লিখিয়া- 
ছেন, তাহাদের প্রতি সহানুভূত্ি আকর্ষিত হয়। » কিগার গারটেন 
শিক্ষাপ্রণালী সম্বন্ধে পণ্ডিন্তা বলেন, “ আমি ইচ্ছা করি প্রতোক 
শিক্ষক এই প্রণালী ভাল করিয়া বৃঝুন। ইহার মধো আমি সাধারণ 
ও ধর্ম বিদ্যালয়ের সংস্কারের উপার দেখিতে পাঁই | প্রথমতঃ ইহ. 
দ্বারা শিশু চিন্তা করিতে শিখে, তাহার বাহা ইব্জিয়গুলি শিক্ষা প্রাপ্ত 
হয়, শিক্ষার উদ্দেশ্ত এই । দ্বিতীয়তঃ, কোন বদ্ধিমান্‌ চিন্তাশীল 
লোক কোন মত ও বিশ্বাস উপকারী ও সত্য কি না, চিন্তা না 
করিয়া গ্রহণ করিবে না। সতাই ফ্রোবেলের শিক্ষাপ্রণালীর প্রাণ। 


পণ্ডিতা রমাবাইঈটর জীবনচরিত্ত। 8০ 
যদি ইহা ভারতবর্ষে প্রচলিত হয়, শুধু লোক চিস্তা করিতে শিখিবে 
তাহা নয়, শিশু ও রমণীদের মন হইতে কুসংস্কার ও অন্ধ বিশ্বাস দূর 
হইবে । আমার ইচ্ছা মাতাদের হৃদয়ে গ্রবেশ করি। সন্তানের শুভ 
কামনা যেমন মাতৃ জদয় আকর্ষণ করিতে পারে, তেমন আর কিছুই 
নয়। যদ্দি কোন রমণী আপনার উন্নতি ও শিক্ষার বিরোধী থাক্ষেন 
(এবং সকল দেশেই এইরূপ রমণী আছেন ), কিপার গারটেন 
শিক্ষাপ্রণালী তাহাদের সন্মুথে স্থাপিত করিলে তাহারা বুঝিতে পাৰি" 
বেন, সন্তানের মঙ্গলামঙ্গল তাহাদেব উপর নির্ভর করে। তাহারা 
যেরূপ ভাল বাসিবেন, সেইরূপ যদি বৃদ্ধি ও বিবেচনার সহিত শিক্ষা 
না দেন, তাহা হইলে সন্তনের উপকার হইতে অপকারই অধিক 
করিবেন” গঞ্ডিতাঁ নানা বিষে ব্যৎপত্ভি ও অভিজ্ঞতা! লাভ 
করিয়া ষাট হাজার টাক সংগ্রহ করিয়! দেশে প্রত্যাবর্তন করেন। 
১৮৮৯ খঃ অবের “লা ফেব্রুয়াপি বোশ্বাই পৌনুছ্েন। ১১ই মাচ্চ 
“ শারদা-সদন ” নামক বিধব'-মাশ্রম খোলেন । সম্প্রতি ইহা পুনায় 
স্থানান্তরিত হইয়াছে । ইহাতে ১০টি উচ্চ শ্রেণীস্ক বিধব। বাস করি- 
তেছে ও শিক্ষা পাইতেছে । তত্তিন্ন অন্থান্ট। ছাত্রী নিয়ম মত পাঠ 
করিতেছে । “শারদা-সদন” স্থাপিত হইবার কিছু দিন পরে লিখকের 
সঙ্গে পণ্ডিতার দেখা হয়। তখন শারদা-সদন ও তাহার কাধ্য সম্বন্ধে 
সামরিক পত্রিকায় যাতা লেখা হইয়াছিল, তাহা উদ্ধৃত করিয়া দেওয়া 
যাইতেছে 

“ হিন্দু বাল বিধবার জীবনের স্টার দ্রঃখময় জীবন আর কোথাও 
নাই। সংসারের সুখ ভাপিয়া গিয়াছে, আশার আলো নিবিয়। 
গিপ্নাছে, অনন্ত কষ্ট যন্ত্রণা বুকে ধরিয়| শেষ দিনের জন্ত অপেক্ষা করি 
তেছেন। যে মকল হৃদয়বান্‌ পুরুষ এবং সহৃদয়। রমণী হতভাগিনী 








বিধবার ক্র মুছ্বাইতে যন্থ করেন, তাহার! সমগ্র হিন্দু সমাজের ঘন্ত- 
বাদের পান্র। আজ কাল বায়্‌র গতি কিঞ্চিৎ ফিরিয়াছে, অনেকেই 
বিধবার দুঃখে ব্যথিত হইয়াছেন । কিন্তু আজ পর্যান্ত বিধবার 
অবস্থার উন্নতি কল্পে যত প্রকার উপায় অবলম্িত হইয়াছে, তন্মধ্যে 
পপ্ডিতা রমাবাইর যত ও উদ্যোগ সর্বাপেক্ষা প্রশংসনীয় । বাল- 
বিধবা-বিবাহের প্রয়োজন আছে, কিন্ত বিবাহই জীবনের একমাত্র 
লক্ষ্য ও উদ্দেশ্য নে, সংসারের সুখই একমাত্র বাঞ্ছনীয় পদার্থ নহে। 
থে সকল বিধবা আত্ম-সংঘম, ইন্দরিয়দমন ভোগ মুখ হইতে বিরত 
থাকিক় ব্রহ্ষচধ্য অবলম্বন করেন, তাহার! শ্রদ্ধার পাত্রী। এই 
দেবীকে পিংহাসন-চ্যুত করিয়া সংসারের শৃঙ্খলে বাঁধা কখনই উচিত 
নহে। পণ্ডিত বিপবাদিগকে বিবাহ দিতে গ্ররাসী নহেন। তীহারা! 
বাহাতে স্ুশিক্ষা প্রাপ্ত হইয়া আপনার কর্তব্য বুঝিতে পারেন, পবিত্র 
জীবন যাঁপন করিতে পারেন এবং পরের গলগ্রহ না হইয়া সদ্পায় 
দ্বারা অর্থোপার্জন করিয়া জীবিক। নির্বাহ করিতে সমর্থ হন; ইহা 
তাহার একান্ত ইচ্ছা ও উদ্দেন্ত । বদ্দি কেহ সংসারের পথ খুঁজিয়া 
লইতে চাহেন, প্ভাহাতে তিনি কোনরূপ বাধা জন্মাইবেন না। 
পণ্ডিত রমাবাই নিজে বৈধব্য যন্ত্রণা সহ করিতেছেন । বিধবার 
ব্যথা তিনি যত বুঝিতে পারেন, অন্তে তত পারে না। তাই বহুকাল 
বিদেশে থাকিয়া অক্রান্ত পরিশ্রম করিয়া জীবনের একমাত্র আশা, 
একমাত্র অবলম্বন স্নেহময়ী বালিকাটিকে দূরে ফেলিয়া বিধবার ছুঃখ 
মোচনের জন্ত অর্থ সংগ্রহ করিয়াছেন। আমেরিকার সদীশয় পুরুষ 
রমণী হিন্দু বিধবার উপর দয়ার হস্ত প্রসারণ করিয়াছেন। তাহাদের 
অর্থান্ুকৃল্যে পণ্ডিতা রমাবাই বোগ্াই নগরীতে “শারদা-সদন” নামক 
বিদ্যালয় স্থাপন করিয়াছেন। কিছুদিন হইল পণ্ডিতা রমাবাইর 


পণ্ডিত রমাবাইর জীবনচরিত। ৯4৭ 





লে এই সম্বন্ধে আমার অনেক আলাপ হয়। নয় বংসর পরে এই 
দেখা, নেই এক দিন আর এই এক দ্িন। যৌবনের সেই লাবণ্যময়ী 
জ্যোতি আর নাই। সংসারের নিদীরুণ আঘাতে উজ্জল মুখে বিষাঁ- 
দের কালিমা! পড়িয়াছে স্বাভাবিক প্রফুর্তা চলিয়া গিয়াছে। কিন্ত 
অলৌকিক প্রতিভা স্্ান হয় নাই, অদমনীয় তেজস্থিতা কমে নাই। 
তিনি ভারতীয় রমণীর অবস্থার উন্নতিকল্পে জীবন উৎসর্গ করিয়া 
ছেন। অর্থ শক্তি যাহা কিছু আছে, সকলই এই কাজে ব্যয় করিতে 
অগ্রপর হইয়াছেন। আমি যখন তাহাকে একবার কলিকাতা যাই- 
বার কথা জিজ্ঞাসা করিলাম, তখন তিনি বলিলেন, “ সংসার পাতিয়া 
বসিয়াছি, এখন কেমন করিয়] যাই।” পণ্ডিতার একমাত্র কন্ত। 
ছাড়া সংসারে আর কেহ নাই, তবে কিসের সংসার? শারদা-সদনের 
কাজ, এই ভিন্ন তাহার অন্ত স্বার্থ নাই, অন্ত বন্ধন নাই। পণ্ডিতা 
বলিলেন দশ বৎসর কাল ইহার স্থায়িত্ব সম্বন্ধে কোন ভয় নাই, দশ 
বৎসর কাঁল বিদেশীয় অর্থেই চলিবে । দেশীয় লোকের অযত্ব ও 
উদদীসীনতাতে.যদ্দি এশারদা-সদন” বিলুপ্ত হয়, তবে দেশের লোৌকেরই 
কৰম্ক রাখিবার স্থান থাকিবে না । সম্প্রতি শারদাঞ্সদনে ১৮টা রমণী 
নিয়মিতন্ধপে শিক্ষা পাইতেছেন। শিক্ষা কার্ষের ভার স্বয়ং পণ্ডিত! 
গ্রহণ করিয়াছেন, অন্তান্ত রমণী সাহায্য করিতেছেন। পঞঙ্ডিতা 
নিরাশ্রয়। বাঙ্গালী বিধবাদিগকে আশ্রর দিতে প্রস্তত আছেন। 
কিছুদিন হইল কলিকাতাস্থ কোন একটি শিক্ষিত! মহিলা একটি রমণী 
পাঠাইবার জন্য পণ্ডিতার নিকট প্রার্থনা করেন। পণ্ডিত তাহাকে 
গ্রহণ করিতে ইচ্ছুক ছিলেন। শারদা-সদনে যাইবার পূর্বে সকল- 
কেই সচ্চরিত্রতার নিদর্শন দেখাইতে হইবে। নিয়মাবঙ্গী পাঠ করি- 
লেই সকল বুঝা! যাইবে। নিয়মাবলী মহারাীয় ভাষায় লিখিত, 


১%০ সত্ীধর্ম-নীতি । 


আপনার পাঠকদিগের অবগতির জন্ত বাঙ্গালা ভাষায় অন্ুবাদিত 
করিয়া পাঠান গেল, আশা করি, সকলেই ইহার আবশ্তঠকতা ও 
উপকারিত। বুঝিতে পারিবেন । 


শারদা-নদন | 


১। উদ্দেশ্ট--সাধারণরূপে আমাদের দেশের স্ত্রীলোকদিগের 
শিক্ষা, বিশেষরূপে উচ্চ বর্ণের ও অন্যান্য নিরাশ্রিত বিধবাদিগের 
অবস্থার উন্নতি; এতদুদ্দেশ্টঠে ১১ই মার্চ ১৮৮৯ সন শুক্রবার “শারদা- 
সদন” নামক বিদ্যালয়, নৃতন উইলসন কলেজের পশ্চাৎ ভাগে, 
চৌপাটা নামক স্থানে স্থাপিত হইয়াছে । “শারদা-সদনের” কার্য 
নির্বাহার্থে শিয়লিখিত নিয়ম বিধিবদ্ধ হইল। 

২। নিয়ম ।-_-যে কোন বিদ্যাথিনী বিদ্যালরে আসিতে ইচ্ছৃক 
তাহারা নিম্ন স্বাক্ষরকারিণীর নামে লিখিত আবেদন পাঠাইবেন 
অথবা সমক্ষে যাইয়া দেখা করিবেন । সাহাম্যকারী মণ্ডলীর তাহাকে 
গ্রহণ করিতে অনুকূল অথব। প্রতিকূল মত হইলে জানান যাইবে । 
ধাহারা লিখিত আবেদন পাঠাইবেন, তীহারা নাম, গ্রাম, জিলা সমস্ত 
ঠিকানা স্পষ্ট করিয়া লিখিবেন ॥ 

হার! বিদ্যালয় হইতে দূরে অবস্থিতি করিবেন তাহাদিগকে 
এক জন স্ত্রীলোক অথবা গাড়ী পাঠাইয়া আনান যাইবে ও 
পাঠাইয়। দেওয়া হইবে । পঙ্ডিতা রমাবাই বিদ্যালয়ের প্রধান 
অধ্যাপিকা । 

৩। বিদ্যার্থিনী।-_বিদ্যালয়ে প্রথম উচ্চ বর্ণের বিধবা ও 
অন্যান্য নিরাশ্রিতা! উচ্চ বর্ণের স্ত্রীলোকদিগকে স্থান দেওয়া যাইবে, 
তৎপর অন্যান্য বিদ্যার্থিনীদিগকে গ্রহণ করা হইবে। বিদ্যার্থিনী- 


পণ্ডিত রমাবাইর জীবনচরিত। ১৩1০ 
দের বয়স ২* বংসরের ন্যুন হওয়া আবশ্তক। বিদ্যালয়ে গৃহীত 
হইবার পূর্বে বিদ্যার্থিনীদের স্বভাব চরিত্র সম্থন্ধে সাহায্যকারী মণ্ডলী 
বিশেষ অনুসন্ধান করিবেন। তীহাদের চরিত্র ভাল বলিয় অন্ু- 
সন্ধিত ন! হইলে গৃহীত হইবেন না। 

৪1 শিক্ষা ।-_বিদ্যার্থিনীদের শক্তি ও ইচ্ছান্থুসারে সাধারণ ও 
বিশেষ এই দুই প্রকার শিক্ষা দেওয়া যাইবে । ৃ 

সাধারণ শিক্ষা-_মহারাষ্্রী, গুজরাটী, ইংরেজী ও সংস্কৃত প্রভৃতি 
ভাষা শিক্ষা দেওয়া! যাইবে। সেইর্বপ ব্যাকরণ, ভূগোল বিদ্যা, 
খগোল বিদ্যা, ইতিহাস, গণিত, রসায়ণ শান্ত, বনস্পতি শাস্ত্র, প্রাণি 
শান্ত, তৃগর্ভ শাস্ত্র, আরোগ্য শাস্ত্র, শরীর শান্তর, প্রভৃতি আবস্তকামগু- 
সারে শিক্ষা দেওয়া যাইবে । এতত্িত্ন নীতি, মর্ধযাদা, ব্যবহার, গৃহ 
ব্যবস্থা গ্রভৃতি আবগ্ঠকীয় বিষয়ের শিক্ষা সম্বন্ধে বিশেষ লক্ষ্য রাখ 
হইবে। 

৫। ব্যবহারিক শিক্ষা ।_-সেলাই কাজ, বুনন কাজ, উলের 
কাজ, চিত্র লিখা, চিনা বাসনে ছবি ও চিত্র কা, মাটার বাসন 
চিত্র করা, ফটোগ্রাফ নেওয়া, কাঠের খোদাই কর্ম, সুন্দর বসের 
কাজ ও কিন্ডার গার্টণ নামক বালশিক্ষা পদ্ধতি শিক্ষা দেওয়া 
যাইবে । 

৬। বেতন।-_যাহারা বেতন দিতে সমর্থ তাহাদের নিকট 
হইতে বেতন নেওয়া যাইবে । যাহার! বেতন দিতে অসমর্থ তাহা- 
দিগকে “ফ্রি” দেওয়া হাইবে। 

৭1 নিরাশ্রিত। বিদার্িনীদিগকে 'আশ্রয়।--সাভাষ্যকারী মণ্ডলী 
যাহাদিগকে আপন জীবন ধাত্রা নির্বাহ করিতে অসমর্থ মনে 
করিবেন, তাহাদিগকে অন্ন, রক্ত, পুস্তক ও বিদ্যালয়ে থাকিতে দিবেন। 





315 08888 





এই প্রকার বিলাধলীদপর মধ্যেও বিধবাদের নিষয় প্রথম বিবে- 
চিত হইবে । 

৮। বিদ্যালয়বাসিনী বিদ্যার্থিনী।-প্যাহার! লাধারণরূপে জীবন 
যাত্রা! নির্বাহে সমর্থ এবং বিদ্যালয়ে আসিতে ইচ্ছুক তাহাদিগকে 
বাড়ী ভাড়া ভিন্ন অন্য খরচ দিতে হইবে। যাহারা সকল খরচ 
দিতে সমর্থ শুধু তাহাদের নিকট হইতেই সকল খরচ গ্রহণ করা 
যাইবে। 

৯। ধর্ম স্বাতন্ত্া।-_বিদ্যার্থিনীদের ধর্মমত ও রীতি নীতি 
সম্বন্ধে যাহাতে কোনরূপ অন্ুবিধা না হয়, ভৎসন্বন্ধে বিশেষ দৃষ্টি 
রাখা হইবে । কোন বিশেষ ধন্্মত শিক্ষা দেওয়া হইবে না। 
হিন্দু বিধবা! যাহাতে হিন্দু বিধবাই থাকেন তত্প্রতি দৃষ্টি রাখা 
হইবে। 

পণ্ডিতা যে কাজে অগ্রসর হইয়াছেন, তাহ! অতি গুরুতর । 
কিন্তু আমরা বিশ্বাস নয়নে দেখিতেছি, ইহা দ্বারারবধবার অশ্র নিবা- 
িত হইবে। সংসারের কোন্‌ মহৎ কাজ এক দিনে সম্পন্ন হইয়াছে? 
সত্যের বীজ ধীরে ধীরে অগ্কুরিত, ধীরে ধীরে বঞ্ধিত, ধীরে ধীরে 
বিস্তৃত হয়। সত্যের পরিচধ্যা করিতে গেলেই নিগ্রহ অত্যাচার 
সহ করিতে হয়। জগতের হিত ধাহারা চাহেন, জগৎ তাহাদিগকে 
পদদলিত করে। ইহা দ্বার! সত্যের গৌরব মহিমান্বিত হয়। সত্যের 
'সেবকদের সাহস ও তেজ বদ্ধিত হয়। পণ্ডিতা অসাধারণ রমণী, 
ভারতীয় রমণীর দুর্দশা! মোচনে তিনি বদ্ধ পরিকর হইয্বাছেন।* উপ- 
যুক্ত হস্তে উপযুক্ত ভার অর্পিত হইয়াছে। তিনি শোক ছুঃখের 
ভিতর দিয়া শিক্ষা প্রাপ্ত হইয়াছেন, তিনি বলেন * প্রিয় জনের 
বিয়োগে শোক না করিয়া সন্ষ্ট হওয়া উচ্চিত, কারণ পুর্ব্বে সকল 


প্ডিতা রমাবাইর জীবনচরিত। ১1/5 


প্রেম প্রিয় জনেই আবদ্ধ ছিল, অন্যের গ্রতি বর্ধিত হইবাঁর সুযোগ 
ছিল না, জগতের প্রতি নিস্বার্থ প্রেম দেখাইবার বিশ্ব চলিয়া 
গিয়াছে।” পণ্ডিত! জীবন মন জনসমাজের হিতব্রতে উৎমর্থ করি- 
য়াছেন। ভগবান্‌ তাঁহার মহায় হউন্‌। 





১ 


ভিভি-ুল। 


ভিতিস্দ দু করিয়া না বীধিলে গৃভ অধিক দিন স্থায়ী হয় না। 

শুধু তাহা নহে, তাহাতে বৃথা খরচ ও শ্রম, আবার লোকের 
নিকট হান্তাম্পদ হইতে হয়। কোনও কার্যে প্রবৃত্ত হইবার সময় 
মানুষের দুঢ় এবং স্ববিচারের সহিত ভিত্তি-মূল রচনা করা উচিত । 
নতুবা কার্যা ক্ষুদ্র হইলেও সিদ্ধ হয় না। বুগা লোকের হাসি আপ- 
নাঁর শ্রম এবং কষ্ট মাত্র সার জয় 

আমাদের অজ্ঞ রমণীজীতির কিরূপ দুর্দশা তাতা সকলেই অবগত 
আছেন। কিরূপে তাহাদের অবস্থার উন্নতি এবং কি উপায়ে ভিত্তি 
বীধা উচিত, ইহা আমাদের বিচাধ্য। প্রত্যেক মনুষ্য-হায়ে উন্নত 
হইবার আকাজ্ষা সকল সময়েই বর্তমান। সেই আকাজ্জা স্বাভা- 
বিক। অগ্তান্ত সর্ব বিষয়ে আপনার অবস্থাঙ্থ্সারে স্তূষ্ট থাকা 
প্রশংসনীয় বটে। কিন্ত জ্ঞান ও আয্মোন্নতি এই ছুই ব্ষিয়ে যাহা 
আছে তাহা নিয়! চুপ করিয়া বসিয়া থাকা উচিত নহে | পরমেশ্বর 
মনুষাকে বে যে বৃত্তি দিয়াছেন তাহার মধ্যে আত্তোক্নতি বৃত্তি সর্ব্বা 
পেক্ষা গরীয়সী। কিঞ্চিৎ অগ্রসর হইলেই আরো অগ্রসর হইবার 


ইচ্ছা জন্মে। গেই ইচ্ছা পরমেশ্বর মানবের কল্যাণের জন্ত দিয়াছেন 
স্ত্রী ধ্্ী [১] 


হ সত্রীধর্শ-নীতি। [প্রথম 








এরূপ বলা যাইতে গাৰে। প্রত্যেক মনুষ্য-হৃদয়ে.এই বৃত্তি জাগরূক। 
প্রত্যেকেই উন্নত হইবার চেষ্ট। করে। সকলেই উন্নতির চেষ্টা করিলে 
দেশোন্নতি সম্ভব 
পূর্বোক্ত বৃত্তি মীনব বুদ্ধি অনুসারে সৎপথে নিয়োগ করিলে 
সকল প্রকার হিত সাধিত হয়। নতুবা তাহা হইতে মহান্‌ অনিষ্ট 
হয়। সুতরাং ষে থে মনুষ্যের এই বৃত্তি বলবতী তাহারা যদি উপযুক্ত 
বিচার দ্বারা ইহা সতপথে নিয়োগ করেন, তবে সকলের কল্যাণ 
হইবে। 
রমণীজাতিরও উন্নত হইবার ইচ্ছা আছে। কিন্তু আমাদের 
দেশের স্ত্রীজাতির উন্নতির পথ একরপ বন্ধ। এই বাধা কিরূপে দূর 
করা যায় তাহাই বিচাধ্য। 
রমণী প্রথমতঃ অজ্ঞা ও দুর্ববল ; মে জন্য পরাধীন । কি নিয়মে 
চলিলে তাহার! উন্নত এবং জ্তান লাভ করিতে পারেন, তাহা! অবগত 
নহেন। কেহ কেহ বলিয়া থাকেন, এই অবস্থায় তাহারা কি করি- 
বেন? কিন্তু চিন্তা করিয়৷ দেখিলে এই কথার মূল নাই। 
ঈশ্বর পণ পক্ষী প্রভৃতি অজ্ঞ ইতর জন্তকে স্বতন্ত্র ভাবে আপনার 
হিত করিবার শক্তি প্রদান করিয়াছেন, আর সর্বাপেক্ষ! ষ্ঠ মনুষ্য 
জাতিকে সেই শক্তি প্রদান করেন নাই ইহা কি সম্ভব? সংসারে একে 
অন্তের সাহায্য ব্যতীত থাকিতে পারে না। ইহার নাম পরাপেক্ষা। 
অন্তান্ত সকল প্রাণী যেরূপ অন্টের সাহায্য ভিন্ন চলিতে পারে না, 
স্ত্রীজাতিও পারে না । তাহা বলিয়া ইহাকে পরাধীনতা বলা যাইতে 
পারে না। অনেক রমণী বলিয়া! থাকেন, আমাদের উন্নত হইবার 
ইচ্ছা আছে, কিন্তু চেষ্টা করিবার সুযোগ কোথায়? কারণ, তাহারা 
সর্বদা অন্যের উপর নির্ভর অর্থাৎ পুরুষকে অবলম্বন করিয়া থাকেন । 


অধ্যায়] ভিত্তিমূল। ৩ 





ইহা কতকাংশে' মত্য। আত্বোয়তি স্বাবল্বন দ্বারা সাধিত হয়। 
ঈশ্বর মানুষকে উন্নত হইবার যেরূপ আকাঙ্ষা দিয়াছেন, সেই 
আকাঙ্ঞা পুর্ণ করিবারও শক্তি দিয়াছেন। ভাল হইবার উপায় 
পকল মন্ুষ্যেরই সাধ্যায়ত্ব। সেজন্ত কাহারও অবলম্বন আবশ্ঠক 
করে না। কেবল মাত্র একাগ্রচিত্ত হইয়া অলসতা পরিত্যাগ পূর্বক 
যত করিতে হয়। এইরূপ করিলে স্ত্রালোকও অল্প কালের মধ্যে 
উন্নত*হইবেন তাহাতে সংশয় নাই। আপনি পথ না জানিলে অন্টে 
কোন্‌ পথে গিয়াছেন জিজ্ঞাসা করিয়া যেরূপ যাওয়া যায়, সেইরূপ 
উন্নত হইবার উপায় আপনি না জানিলে মহান্‌ মহান্‌ ব্যক্তি কি 
উপায় দ্বারা উন্নত হইয়াছিলেন বা হইতেছেন তাহা দেখিয়া শুনিয়া 
তাহাদের কার্যযের অন্গকরণ করিতে হইবে। উন্নত হইবার এই এক 
পথ। আত্মাবলম্বন উন্নত হইবার অদ্দিতীর় উপায়। জগতে আজ 
বত জন বশন্বী এবং বিখান্ত হইয়াছেন, ভীহারা সকলেই স্বাবলগ্বন 
দ্বারা উচ্চ পদবীতে আরোহণ করিয়াছেন। এই গুণ মান্ুমের থাকিলে 
পরিশ্রম, দু তা, উৎসাহ, সত্য-প্রাতিজ্ঞা ইত্যাদি গুণ স্বাতাবিক হইয়া 
ঘায়। মেঘ বিনা যেরূপ বিদ্যুৎ নাই, সেইরূপ এই গুণ বিনা উন্নতি 
নাই। অপরের উপর নির্ভরশীল লোকের সর্ধদাই এই গুণের 
অভাব। তাহাদের কখনই উন্নতি 'হয় না। “যে মনুষ্য আপনি 
আপনার সাহাযা করে, ঈশ্বর তাহার সাহায্য করেন।” ইংরেজ 
মহাঁপুরুষের এই সত্যতা প্রতিপাঁদক বচন পৃথিবীর সকল স্থানেই 
প্রতিপাদ্য। পরমেশ্বর মন্ুষ্যুকে বুদ্ধি ও বিচার শক্তি দিয়াছেন । 
ইহা দ্বার! স্পষ্ট বুঝা যায় ক্রমে তাহার বৃদ্ধি ও বিচার শক্তির বিকাঁশ 
হইবে। মনুষ্য যে পরিমাণে আপনার উপর নির্ভর করিবে, সেই 
পরিমাণে তাহার উন্নতি হইবে । 


৪ ্ত্ীধর্মানীস্তি | [প্রর্ষম 





মনুষু সমাজে এমন কি পণ্ড পক্ষণাদি ইতর জন্তুর পর্যাস্ত পরা- 
পেক্ষা আছে, তাই বলিয়া তাহাদিগকে সর্ধাংশে পরাধীন বল! যাইতে 
পারে না। এক জন পরিশ্রম করিয়া অন্ঠের কাজ করে, অন্য সন্ত 
হইয়! কাজের জন্য তাহাকে অর্থদান অথবা অন্য কোনরূপে সত্ষ্ 
করে। তাহাকে কিরূপ পরীধীন বলা যায়? লোক*স্থিতি অথবা 
ংসাঁর উত্তমরূপে চালাইবার জন্য, “ মনুষ্য ” হইয়া থাকিতে গেলে 
সকলকেই সকলের সাহাধ্য এবং কতক পরিমাণে অধীন 'ইওয়] 
আবশ্ঠক॥ এইরূপ না হইলে জনসমাজ সম্পূর্ণ বিশৃঙ্খল হইয়া পড়ে। 
উন্মত্ত ঘোড়ার ন্াষ যাহা মনে আসে তাহাই করিলে বিপত্তিতে 
পড়িতে হয়৷ এইরূপ অবস্থাকে আমি স্বাধীনতা বলি না, ইহার নাম 
স্বেচ্ছাচারিতা। লোকের উপকার করা এবং তাহ। দ্বারা উপকৃত 
হওয়াতে কোনবপ স্বাধীনতার উপর আঘাত লাগে না । আপনাৰ 
মন ও বুদ্ধি অনুসারে একাগ্রতার সহিত হিতসাধন করিতে প্রত্যেক 
লোক স্বাধীন। ইহা দ্বারা এই সিদ্ধ হইতেছে যে, স্বাধীন ভাবে 
আপনার উপর আপনি নির্ভর করিয়৷ উন্নতি সাধন করিতে সকলেই 
সমর্থ । 
স্বাবলম্বনই উন্নত্তির অদ্বিতীয় উপায়, ইহা! উপরে প্রতিপাদন 
করা হইয়াছে । মনুষ্য স্বাবলম্বন দ্বারা যেকোন কাজ করুক না 
কেন, তাহার ফল ক্ষুদ্র হইলেও সুখদায়ক হয়। অন্যের উপর অব- 
লম্বন করিয়া কাধ্যের ফল ঘদি বৃহতও হয় তবু স্বখদায়ক নহে। 
আপনার উপর অবলম্বন করিয়! মনুষ্য যেরূপ উৎসাহী ও সুখী হয়, 
আন্তের উপর অবলন্বন করিয়া সেইরূপ নিস্তেজ, স্ুথহীন ও দীনদশা- 
পন্ন হয়। যে পরিমাণে অন্যের সাহাধ্য লইতে চায়, সেই পরিমাণে 
দিন দিন বল নষ্ট, বৃদ্ধি নিস্তেজ এবং অবশেষে দীন দরিদ্র হইয়া পর- 


অধ্যায় ] ভিত্বি-মূল। € 


মুখপ্রেক্ষী হয়। এই সকল লোক পরিশেষে সম্পূর্ণ নিরাশ্রিত হইয়া, 
স্থখ সম্বন্ধে নিরাশ হইয়া পড়ে। কারণ, তাহারা আপনার উপর 
নির্ভর করিয়! কিছুই করিতে পারে না, অনে)রাও সাহায্য করে না, 
সুতরাং সুখের আশা কোথায়? যাঁহাদের অন্তঃকরণে শ্বাবলম্বন নাই, 
তাহাদের যোগ্য স্বাধীনতাও নাই। তাহাদের জীবন সুধু অন্নাহাঁর 
জন্য । জগতের ভারস্বরূপ হইয়া থাকা অপেক্ষা জন্ম না হওয়াই ভাল 
এব্‌ং জন্। অপেক্ষা মৃত্যুই শ্রেয়। 

সুথের যে এক মাত্র মুখ্য স্বরূপ ম্বাবলম্বন, সংপ্রতি আমাদের 
রমণীজাতির একেবারেই নাই। যদি অল্পসংখাক রমণীর মধ্যে 
ইহা কখনও কখনও দৃষ্ট হয়, তাহ দ্বারা সমস্ত স্ত্রীসমাজের কল্যাণ 
হয় অথবা হইবে এইরূপ মনে করা উচিত নয়। 

আমাদের এই হতভাগ্য দেশের স্ত্রীজাতির উৎকর্ষ বিষয়ে এক 
মাত্র উপায় স্বাবলম্বন। প্রত্যেক রমণীর আপনার হৃদয়ের ন্যায় 
ইহার পুষ্টি সাধন করা কর্তব্য। আপনার উন্নতি পথের প্রতিবন্ধক 
কি, তাহা দূর করিলে কি কল্যাণ হইবে, ইত্যাদি চিন্তা করিয়া যদি 
সাধ্যমত যত্ব ও চেষ্টাপূর্বক কার্যে প্রবৃত্ত হন, তাহা৷ হইলে অল্প 
দিনের মধ্যে সৎ পুরুষগণ যেরূপ আধিপত্য লাভ করিয়াছেন, হয়ত 
তাহা অপেক্ষা অধিক লাভ করিবেন, ইহাতে কিছুমাত্র সংশয় নাই । 

উদ্যোগীপণ। ইঈশ্বরদত্ত শুণ, অতি সুন্দর এবং হিতপ্রদ। ইহা 
দ্বারা মনুষা অসাধ্য সাধন ও অলভ্য লাভ করিয়া অনির্বচনীয় সুখ 
এবং সন্মান লাভ করে। পৃথিবীতে হত জন আজ পর্য্যস্ত সৎকার্ধ্য 
এবং আশ্চর্ধা ব্যাপার সম্পাদন দ্বারা আপনার অচল। কীর্তি স্থাপন 
করিত গিয়াছেন অথবা করিতেছেন, তাভারা সকলেই উদ্যোগ দ্বারা 
এইবপ স্ুদৃষ্টাস্ত সম্মুখে বাড়া করিয়াছেন । স্ত্রীজাতি উদ্দোগ করি- 


ঙ | ্ত্ীধর্ম-নীতি । চি 








লেও উন্নত হইবেন না, এই্প ভাব মনে স্থান দেওয়। কি উন্মত্ত! 
নহে? কোন কোন রমণী এইন্ধপ বলিয়া থাকেন,“ সকলে কাজ না 
করিলে আমি একা। কি করিব? ক্মামার একটা উদ্যোগের ফল কি 
হইবে ?” এই উক্তি কোন কাজেরই নয়। সকল স্ত্রীলোকের এইরূপ 
ভাব, সকলেই এক কথ! বলেন। স্ৃতরাং, কেহই কোন কর্ম না 
করিয়া আপনার স্থানে স্থির হইয়! বসিয়া থাকেন। কিন্তু প্রত্যেক 
বুদ্ধিমতী সাধবী রমণী যদি বিরুদ্ধ ভাব পোষণ করিয়া বলেন, “অন্য 
রমণী কোন কাজ করুক আর না করুক, আমি আমার নিজের এবং 
পরিবারের উন্নতির চেষ্টা করিব।” তাহা হইলে আমাদের পতিত 
জাতিরও দেশের কত উন্নতি হইবে । বট বৃক্ষের ক্ষু্র বীজ ভূমিতে 
রোপণ করিলে কালক্রমে যেমন প্রকাড বৃক্ষবূপে পরিণত হইয়া! দেশ 
শুদ্ধ লোকের মহৎ উপকার সাধন করে, সেইরূপ প্রত্যেক রমণী যদি 
আপনার উদ্যোগরপ ক্ষুদ্র বীজ রোপণ করেন, তাহ! হইলে কাল- 
ক্রমে আপনার জাতির মহদ্ুপকার সাধিত হইবে। প্রত্যেক মনুষ্য 
অল্প অল্প চেষ্টা করিলে সমস্ত জাতির কত উন্নতি হয়, আর প্রত্যেক 
মনুষ্য পরের মুখ পানে চাহিয়। “ আমি এক কি করিব?” এই কথা 
বলিয়া যদি অলসতাবে বসিয়া থাকেন, তবে জাতির কিরূপ অধঃ- 
পাত হয়, তাহার দৃষ্টান্তের জন্য দূরে যাইতে হইবে না । আমাদের 
দেশে অনেক রহিয়াছে । ইউরোপ খণ্ডের লোক আমাদের দেশে 
রাজত্ব করিতেছেন । ২৬ কোটি প্রজার ধন, মান, প্রাণ, তাহাদের 
হাতে। দেশের রাজা হইতে ক্ষুত্র প্রজ। পর্য্যস্ত সকলকে কাষ্ঠ পুত্ব- 
লির ন্যায় আপনার ইচ্ছান্থুরূপ অঙ্ুলির অগ্রভাগ দ্বারা নৃত্য করাই- 
তেছেন। তাহারা আমাদের এক চতুর্থাংশও নহেন। এই জাতির 
অসম্ভবনীয় উন্নতি কিমের বলে হইল? তাহাদের অলৌকিক চিন্তা, 


অধ্যায়) ভিভিন্ল) 
চি িনিটিটি রা: 
সাহনীক কার্ধ্য এবং পরাক্রম দেখিয়া আবাববৃদ্ধ সকলে অনেক 
প্রকার অনুমান করিয়া থাকেন । যাহার! মূর্ তাহারা মনে করে এই 
সকল লোক ঈশ্বরাংশী; তাহাদের মধ্যে মন্ত্র তন্ত্রের অ্ভুত শক্তি 
আছে। বেতাল পঞ্চবিংশতির বেতালের ন্যায় তাহাদের দলে দলে 
বেতাল আছে, তাহা দ্বারা তাহার! দুর্ঘট কার্ধ্য করাইয়! লন। 
বিচার করিয়! দেখিলে এই দেখা যায়, ইউরোপীয়গণ এক বড় মন্ত্র 
সাধন" বলে অল্প পরিশ্রমে দুর্ঘট কাঁ্ধ্য সাধন করিয়া জাতির উন্নতি 
করিয়াছেন। সেই সাধন কি? সেই জাতির প্রত্যেক মনুষ্য সতত 
উদ্যোগশীল। তাহারা যে কার্যে হাত দেন, তাহা বড়ই হউক আর 
ছোটই হউক, ভালই হউক আর মন্দই হউক, যে পর্যন্ত কাঁধ্য শেষ 
না হয়, সে পর্য্যন্ত কখনই পরিত্যাগ করেন না। এই গুণ তাহাদের 
রাজ! হইতে সাধারণ লোক পর্য্যন্ত সকলেরই আছে, তাই তীহারা 
আজ এত বড়। তারা মাঁটাকে সোণা করেন । ভাহাদের যধ্যে 
অলসত৷ প্রবেশ করিতে পারে না। তাই তাহার! স্থখ ও অলত্য 
লাভের অধিকারী হইয়াছেন । উপরে ইংরাজজাতির উন্নতির বিষয়ে 
যাহা বলা হইল তাহা দ্বারা কিছুই বলা হইল না। কারণ, তাহাদের 
উন্নতির কার্ধ্য কারণের এক হুমম হিসাব দিতে গেলে বেদব্যাসের 
মহাভারতের ন্যায় এক মহাভারত হইয়! যায়। আমি যাহা লিখিলাম 
তাহা দ্বার আমি তাহাদের বৃথা স্ততি করিতেছি এরূপ মনে করিবে 
নাঁ। * যেখানে গাঁও সেখানে মহারাঁও ৮ অর্থাৎ সকল স্থানেই ভাল 
মন্দ আছে। ইংরেজ-জাতির অনেক বড় বড় দোষ আছে তাহা বিশেষ 
জানি। কিস্তু শ্বদেশ-গ্রীতি, একতা, উদ্যমশীলতা ইত্যাদি গুণ বারা 
তাহাদের দোষ টাকিয়া! গিয়াছে । দৌষ প্রকাশিত হইবার অবসর 
নাই। কালিদাস বলিয়াছেন, চন্দ্রের শান্ত কোমল কিরণ দ্বারা 


৮ স্্ীধর্শনীতি। [ প্রধম 


কলঙ্ক ঢাকিয়। গিয়াছে। সেইরূপ. তাহাদের গুণ দ্বারা দৌষ ঢাকিয়া 
গিয়াছে। তাহাদের জাতীয় উন্নতি এক জনের উদ্যোগে অথবা সক- 
লের বড় বড় উদ্যোগে সাধিত হইয়াছে এমত নহে, জাতির প্রত্যেকে 
কিছু কিছু উদ্যোগ করিয়াছে ও কেহ কেহ বড় উদ্যোগ করিয়াছে । 
সকলের উদ্যোগ একত্রিত হইয়া মহাসাগরের পূর্ণতার ন্যায় তীহা- 
দের উন্নতি হইয়াছে। এক্ষণ পশ্চিম দিক্‌ হইতে পূর্ব দিক্‌ পানে 
দৃষ্টি করিলে কি দেখিতে পাওয়া যায়? ভারতবর্ষস্থ ২৬ কোটি প্রজা 
এবং তাহাদের অবস্থা। এই দেশের অধিকাংশ লোকই উদ্যোগ 
কিরূপে করিতে হয় এবং তাহা। হইতে কি ফল হয় জানে না বলিলে 
অতুক্তি হয় না। তাহার প্রমাণ, দেশের লোকের অবস্থ।। ইহাদের 
সাহস নাই, তেজ নাই, উৎসাহ নাই, স্বাধীনতা নাই, আর কি কি 
নাই কি বলিব? সত্য কথা বলিলে, ভাল আছে এরূপ অল্পই। 
আছে শবের স্থান কোথায়? তবে, সংগীত নাটক আছে; পেট 
ভরিয়া ভাত না খাইয়া কষ্টের সহিত যাহা জমা করে, তাহ] নাট 
তামাসাতে ব্যয় করিবার পয়সা আছে; সমাজের কোন ব্যক্তি দেশ 
হিতকর কার্ষ্যে নিযুক্ত হইলে কিরূপে তাহার নিন্দা করিবে, বিরুদ্ধে 
লোক উত্তেজিত করিয়া বার্য্য-সিদ্ধির ব্যাথাত জন্মাইবে সেইরূপ 
বুদ্ধি আছে; বৃদ্ধির অস্থিরতা আছে ইত্যাদি অনেক প্রকার “আছে” 
হাজার হাজার মিলে। যাহাতে আমাদের দুর্ভাগ্যের পূর্ণতা হয়, 
তাহা আছে । দুঃখের অবসান কবে হবে ভগবান্‌ জানেন । আমা- 
দের ছর্ভাগ্যের মুখ্য কারণ কি? দ্রেশীয় লোকের আলস্য এবং 
উদ্যোগহীনভাঁ। যদি উদ্যোগই করিবে তাহা হইলে এত বড় 
ছাঁব্বিশ কোটি প্রজার অবস্থা এইরূপ আলল্তপূর্ণ কেন? দিবসের 
চক্ষিশ ঘণ্টার মধ্যে প্রত্যেকে যদি প্রতিদিন এক ঘণ্টা আলল্ত 


অধ্যায় ] ভিতি-মুল। ৯ 





পরিত্যাগ করিয়া আপনার উন্নতির উপযোগী কাঁজ করে, তাহা হইলে 
প্রতোক দিবস দেশহিতকর কার্ধ্য ছাব্বিশ কোটি ঘণ্টা হইবে! 
দেশের লোকের উন্নতি হইলে দেশের উন্নতি হইবে । যদি প্রতি দিন 
এইরূপ হয়, তবে এ দেশের সৌভাগা পুনরুদধিত হইবে না কে 
বলিল? পুরুষ জাতি প্রতি দিন কোন না কোন কাজ করেন, কারণ 
তাহা না করিলে তাহাদের পরিবারের ভরণ পোষণ চলিবে .না। 
বাকীণন্রীজাতি ; তাহাদের বর্তমান অবস্থা এইরূপ *। পুরুষের! 
বলেন, যেমন ঘাঁগর বলিলে তৎক্ষণাৎ জলের আঁধার স্বরূপ বড় একটা 
পাত্র বুঝায়, সেইরূপ স্ত্রীজাতির নাম করা মাত্র অলস, মূর্খ, অবাধ্য 
ইতাদি দোষযুক্ত ভাব মনে আসে। তাহার স্পষ্ট বলেন, “তোমা- 
দের দ্বারা কি প্রয়োজন $ তোমরা চুপ করিয়া বসিয়া থাক, কোন 
কাজ কর্ম করনা। আমাদের গলগ্রহ হইয়া তিন চার বেলা খাওয়া 
শুধু তোমাদের কাজ। ্মৃতরাং অন্ত বিষয়ে তোমাদের কি গ্রায়ো- 
জন ৭» ইত্যাদি । আমি সংক্ষেপে দুইটী কথা মাত্র বলিলাম, কিন্তু 
এইবপ হাজার হাজার বাক্য পুরুষের মুখ হইতে বাহির হয়। স্ত্রী 
লোক নীরবে তাহা শুনে । এ সকল কথা গুনিয়! মনে হয়, পৃথিবী 
দ্বিধ! হইয়া যাক্‌, ক্ষণকাল প্রবেশ করিয়! লঙ্জিত মুখ টাকিয়া রাখি; 
জগৎকে আর মুখ দেখাইতে ইচ্ছা করে না। কেন এই বিড়ম্বনা? 
সত্রীজাতিকে অলস বলিয়া! আমার এইরূপ ইচ্ছা! নহে যে, পুরুষ যেমন 
বড় বড় কাজ করেন, স্ত্রীলোকও সেইরূপ করিবে । পুরুষ-প্রকৃত্তি 
কঠোর, বলিষ্ঠ, পরিশ্রম-সহনশীল ; রমনী কোমল এবং কিঞ্চিৎ 


* বলিবার উদ্দেষ্ট এই নহে যে, পুরুষই সকল কাজ করেন, আর স্ত্রীলোক 
চুপ করিয়া বসিয়া ধাকেন; কিন্তু এই কথ সত্য, রদ্ধন প্রভৃতি আহারের ক্ার্ধা 
ভিন্ন অন্য কোনবপ উন্নতির কাজ করেন, এইপপ রমণী অতি বিরল 1 

রী, ধনী [২ 





১০ ..... আী-ধর্শনীতি। [প্রথম 
দুর্ধল। পুরুষ আপনার প্রকৃতির অনুরূপ কাজ করিবেন, তদ্ধি- 
রুদ্ধ আচরণ করিতে গেলে লোকনিন্দা। সেইরূপ রমণী আপনার 
কোমল প্রকৃতির অনুরূপ কাজ করিবেন। তাহা না করিলে হা্তা- 
স্পদ হইতে হইবে। কোন রমণী বলিবেন, আমি আমার সকল কাজ 
করি, ঘর পরিষ্কার, রান্না ইত্যাদি সকলই করি; তবে আর কি কাজ 
বাকী রহিল? তাহার উত্তর এই, ঈশ্বর তোমাকে কেবল রন্ধন 
ইত্যাদি করিবার জন্য জন্ম দেন নাই, চিন্তা করিয়া দেখিবে 'অগণ্য 
কাজ আছে। এই বিশাল সংসাররূপী বিরাট পুরুষের ভা”ন্‌ এবং 
বাম দুই ভাগ আছে। বাম ভাগ রমণী, ডা*ন্‌ ভাগ পুরুষ । আপ- 
নার শরীরের ছুই ভাগ সমান চালাইলে যেমন সুখ হয়, সেইবূপ 

ংসারে পুরুষ এবং রমণী উভয়ই আপনার কাধ্য করিলে সংসার 
অতীব সুন্দর এবং স্ৃথপ্রদ হয়। আপনার শরীরের ভা*ন্‌ ভাগ বাম 
ভাগ হইতে অধিক বলিষ্ঠ এবং ডা”ন্‌ হাত বাম হাত হইতে অধিক 
কাজ করিতে সক্ষম। সেইরূপ সংসারের ডা"ন্‌ ভাগ পুরুষ, রমণী 
অপেক্ষা কোন অংশে অধিক বলিষ্ঠ এবং অধিক কাধ্যকর | পক্ষা- 
ঘাৎ হইয়া যদি বাম অঙ্গ এক বারে নিষ্্্মী হইয়া যায়, তাহা হইলে 
এক ডান্‌ অঙ্গ দ্বার! কোন কাজ স্চারুরূপে সম্পন্ন হয় না। সেইবূপ 
রমণী কোন কাজ না করিয়া যদি নিষ্বন্্ী বসিয়া থাকেন, তাহা 
হইলে পুরুষ একা সংসারের কোন কাজ সুচারুর্ূপে করিতে পারেন 
না। লিখিবার কাজ ডা*ন্‌ হাতে, কিন্তু কাগজ বাম হাতে না ধরিলে 
ভাল লেখা যাঁয় না। কেহ কেহ এরূপ বলিবেন, বাম হাঁতে না ধরি- 
লেও লেখা! যায়। টেবিলের উপর অথবা অন্য কোন বস্তর উপর 
রাখিয়া কোন ভারি পদার্থ উপরে রাখিলে কাগজ সরিয়া যাইবে ন1। 
তখন শুধু ডা+ন্‌ হাতে লেখা যাইবে ।: লেখ! যাইবে বটে; কিন্তু এত 





অধ্যায়] ভিত্বি-মূল 1 ১১ 


বড়্্রাবিড়ী প্রাণায়াম করিতে যে সময় অতিবাহিত হইবে, সেই সময়ে 
যদি বাম হাতের সাহাযা নেওয়া হয়, তাহা হইলে ডা*ন্‌ হাত দ্বারা 
দ্বিগুণ লেখা ধায় এবং বাকী সময়ে অন্য কোন ভাল কাজ করা যাঁয়। 
তাহা না করিয়া বৃথা সময় নষ্ট এবং অন্ত কাজের হানি। 

সংসারের প্রতোক কার্যে পুরুষের রমণীর সাহাধ্য আবপ্তক। স্ত্রী 
যদি শিক্ষিত ও বুদ্ধিমতী হন, তবে অনেক কাজ করিতে পারেন। 
সেই কাজ পুরুষ করিতে গেলে অনেক সময় বৃথা নষ্ট হয়। এ কাজ 
রমণী করিলে অন্ত অনেক ভাল কাজ হইতে পারে। কিন্তু অবকাশ 
না থাকাতে তাহা হয় না। সকল সমক্ই উদর পুজার আয়োজন 
করিতে শেষ হয়। ভাল কাজ কেহ করিতে পারেন না। স্থৃতরাং 
দেশের উন্নতিও হয় না। এজগতে সকল গুণ অথব। সকল পদার্থ এক 
স্থানে পাওয়া যায় না। সর্ববাংশে উত্তম এমন কিছুই নাই। এক বস্ত্র 
মধ্যে কিছু অভাব থাকিলে অন্য বস্ত দ্বার! তাহা পূর্ণ হয়। এইরূপে 
অপূর্ণ পুর্ণ হয়। কেহ যেন এরূপ মনে না করেন, পরমেশ্বরের এমন 
স্বন্বর সংসার মধ্যে অপূর্ণতা দোষাবহ । পরমেশ্বর জ্ঞানম্বরূপ, তিনি 
যে এই অপূর্ণতা সর্বত্র রাখিয়াছেন, তাহা কোন কারণ ভিন্ন রাখেন 
নাই। সেই কারণ কি? জগতের সাখান্ত পরমাণু হইতে সর্বোত্তম 
মনুষ্য পর্যান্ত সকলই তিনি স্থ্টি করিয়াছেন। দশ পুত্রের পিতা 
যেমন আপনার পুত্রগণকে পরস্পর শক্রতা না করিয়! প্রীতির সহিত 
সম্মিলিত দেখিতে ইচ্ছা! করেন, তাহাতে তাহার অপার আননা ; 
আবার পুত্রগণ পরস্পরের বিরুদ্ধ ভাবাপন্ন হইলে পিতার দুঃখের 
যেমন অবধি থাঁকে না, সেইরূপ ঈশ্বর আপনার পুত্ররূপী সংসারের 
সকলকে পরম্পর প্রেমের সহিত মিলিত দেখিতে ইচ্ছা করেন। 
তাহার ইচ্ছার বিরুদ্ধে চলিয়া কেহ সংসারে কৃতকার্ধ্য হইতে পারে 


১২ স্ীধর্থ-নীতি। [পম 





না। প্রাণী মাত্রেরই এই স্বভাব, স্বার্থ না থাকিলে ফেহ কাহারও 
নিকট যায় না। যাহ! হইতে যাহার স্বার্থসিদ্ধি হয়, তাহার নিফট 
যায় এবং মিত্রতা করে। এইরপ স্বার্থপর প্রাণির মধ্যে যদি ঈশ্বর 
গুণের অভাব না বাখিতেন ও একে আন্টের নিকট ন1 গিয়া আপনার 
স্থানে বসিয়া মকল অতাবের পূরণ করিতে পারিত, তাঁহা। হইলে কেহ 
কাহারও পানে তাকাইবার আঁবশ্তক হইত না। এইরূপ হইলে 
সকল প্রাণী পৃথক্‌ পৃথক্‌ থাকিয়া পরস্পরের স্মৃখ দুঃখে হর্ষ শোক 
প্রকাশ করিত না। সকলেই নীরবে বসিয়া থাকিত। তাহা হইলে 
স্বর্গসম সুখময় স্থান পৃথিবী নরকসম হইত । সংসার এমন সুন্দর 
থাঁকিত ন1। 
আপনার অভাব পূরণ করিবার জন্য মানুষ পণ্ডর, পণ্ড মন্থুষ্যের, 
তেলী তান্ুলীর, ধনী দরিদ্রের, দরিদ্র ধনির, সকলেরই সকলের 
আবশ্তকতা আছে। তাই আছে বলিয়া একে অন্যের হিতসাধন 
করিয়া স্থথে কাল অতিবাহিত করে । ঈশ্বরের নিয়মে যদি ইহা ঠিক্‌ 
হয়, পরস্পরের সাহাঁষ্য ভিন্ন সুখ পাওয়া যায় না; ভাহা' হইলে 
পুরুষ রমণীর এবং রমণী পুরুষের সাহায্য ভিন্ন কিবূপে সখ পাইবে? 
ভোমরা বলিতেছ,_-“স্থ্থ আমাদেরও হয় এবং পুরুষেরও হয়, তবে 
অন্য সুখ কি?” প্রিয় ভগ্গিনীগণ, আহার পানের সুখ আমার 
বলিবার অর্থ নয়। স্থথের মুখ্য সাধন বিশুদ্ধ স্বাধীনতা । ইহা! 
তোমার না এবং তোমার অসলতাহেতু পুরুষেরও নাই। তবে 
তুমি কিসে সুখী মনে কর? একজন কবি বলিয়াছেন-__“সর্বং পরবশং 
ছঃখং সর্কমাত্মবশং স্থথম্”। পরাধীনতা৷ সকল ছুঃথ এবং স্বাধীনতাই 
স্থধ। আমাদের স্বাধীনতা কোথায়? প্রথম স্ত্রীজাতির প্রতি দৃষ্টি 
কর। এতদূর পরাধীনতা, কাঁপড় খান ছিডিলে কিরূপে জোড়া দিতে 


অধ্যায়] ভিত্তিয্ল। ১৩ 





হয়, এক শত আমে মোট কত হয়, ক্ষুতর ক্ষুদ্র জিনিষ নিয়া দোকান- 
দার বাড়ী আদিলে তাহার দর কিরূপে করিতে হয়, ইত্যাদি কষ কষ 
বিষয়ের জন্য অন্যের নিকট যাইয়া বিনয় করিতে হয়। সকল কার্ধ্য 
নষ্ট করিয়া চুপ করিয়া বদিতে হয়। গৃহ্কর্তা বাহিরে গেলে, যদি 
কোন ব্যক্তি কোন ভদ্র লোক হইতে এমন সংবাদ নিয়া আসেন যে, 
তাহার উত্তর না দিলে কার্য নষ্ট হয়, গৃহিণীর এমন জ্ঞান নাই 
যে, ত্হাকে বুঝাইয়া উত্তর দিতে পারেন। ন্মরণ করিয়া লিখিবে 
কি, যী দিনে যঠীদেবী কপালে ভাল মন্দ অক্ষরে যাহা লিখিয়াছেন, 
তাহা কাল কি শাদা তাহা পর্যান্ত জানে না। এইরূপ হাঁজার হাজার 
বিষয় প্রতি দিন ঘটিতেছে। এই সকল বিষয়ের সতর্ক নিয়া, 
পেটের দীয়ে চাকুরি করিয়া পুরুষগণ ঘরের সকল কাঁজ আপন 
হাতে করিতে পারে না। অতএব, আবশ্তকীয় বস্ত সকল অন্য 
দেশীয় লৌক হইতে ক্রয় করিতে হয়, এই জন্য আজ কোটি কোটি 
টাকা বিদেশে চলিয়া যায়; আমাদের দেশ ভিখারী হইতেছে । 
দেশ-ভরা ভিখারীপণা আপনার গৃহ পাতিয়া বসিয়াছে। স্থতরাং, 
বার বার দুর্ভিক্ষ উপস্থিত হইয়া হীনবল করিতেছে । ছূর্ববল মান 
কত কাজ করিবে? দিন দিন দরিদ্র হইয়া শেষে একেবারে অকর্ণা 
হইয়! যায়। আপনার হাত পায় চলিতে অসমর্থ, অন্যের উপর 
নির্ভর না করিয়া মাথা উঠাইতে পাঁরে না। এই অবস্থায় যাহার 
আশ্রয়ে থাকে, তিনি যাহা বলেন, তাহাই নীরবে অনুসরণ করিতে 
বাধ্য হয়। ভাল, এইরূপ হইলে আপনার স্বাধীনতা কোথায়? এ 
কল লোক আপনি কিছুই করিতে সমর্থ নহে। নিতান্ত কষত্র বিষয়ে 
নিরুপায় হইয়া! মুখ হেট করিয়া বসে, তাহাদিগকে ঠীক্টা, বিজ্মপ এৰং 
কখন কখন পদাঘাত্ত প্যাস্ত সহ করিতে হয়। সংক্ষেপে শেষ করি- . 


১৪ সত্ীধর্্নীতি । [ শ্রধম 


তেছি, অধিক লিখিবার প্রয়োজন নাই। অল্প লেখাঁতেই আমাদের 
দেশের পুরুষ ও রমণী কত পরাধীন বুঝা গিয়াছে। এই পরা- 
ধীনতা যত দিন অক্ষত থাকিবে, তত দিন সখ নাই, স্থির নিশ্চয় । 
(ছুঃখের মূল কারণ, রমণী পুরুষকে আবশ্যক বিষয়ে সাহায্য করিতেছে 
না। যাহাদের নিকট হইতে আপনার স্বার্থের কোন আশা নাই, 
এইরূপ স্ত্রীদিগকে পুরুষগণ কঠোর ও লজ্জাদীয়ক কথ! বলিলে কি 
করা যায়? আমাদের জাতির যখন এত দৌষ, তাহা অপেক্ষা অধিক 
বলিলে এবুং অপমান করিলে পুরুষদের নিতান্ত অপরাধ হয়, কেমন 
করিয়া বলি? আমাদের অপমাঁনের কারণ আমরা নিজেই । আমা- 
দের মধ্যে জ্ঞান, উদ্দোগ প্রভৃতি মহত্বের গুণ কিছুই নাই। তাহা 
না থাকাতে পুরুষদের নিকট আমাদের কোন সম্মান নাই, এবং 
সন্মান নাই বলিয়াই আমরা সম্মুখে থাকিলেও প্রকাস্ত ভাবে যাহা 
ইচ্ছা! তাহাই করেন, আমাদের কোন কথাই শুনেন ন!। এই সকল 
সত্য, কিন্ত এইরূপ অসহা অপমান সহা করা মানুষের পক্ষে শোভা! 
পায় না। ঈশ্বরনির্মিত স্থষ্টি মধ্যে মনুষ্য-জন্ম লাভ করিয়া সেই 
নামের উপযুক্ত হওয়া কর্তব্য। অতএব হে প্রিয় ভগিনীগণ তোমরা 
সকলে মিলিয়া আমাদের অসংখ্য অজ্ঞানতাহেতু পশ্ুত্বরূপী যে ভূত 
শিরে চাপিয়াছে, তাহা উদ্যোগরূপ মহামন্ত্রবলে দূর করিতে যত 
কর। জ্ঞান উপার্জন দ্বারা দেবস্ব গুণ লাভ করিতে চেষ্টা কর। 
তাহা হইলে অল্প দিবসের মধ্যে আমাদের দুর্দশা যাইয়া সুদশা উপ- 
স্থিত হইবে। এইরূপ সর্বাংশে হীন অবস্থায় থাকিতে লঙ্জ! বোধ 
করিতেছ না কি? তোমাদের সুন্দর এবং কোমল হৃদয় এইরূপ 
অশেষ দুঃখ কিরূপে সহ করিতেছে? পণ্ড ও বিপদে পড়িলে আপনার 
রক্ষার জন্য হস্ত পদ চালন! করে ; তোমরা মন্বষ্য হইয়া অজ্ঞানরূপ 


অধ্যায়] ভিত্তি-মূল। ১৫ 


ঘোর অন্ধকুপ মধ্যে পড়িয়া থাকিবে? আপনার উদ্ধারের কোন 
উদ্যোগ করিবে না? সকলে এক মনে এখন হইতে উদ্যোগ করিতে 
আরম্ভ কর। উদ্যোগী মন্তুষ্যের কিছুই অসাধা নাই। উদ্যোগ 
কর, এই আমি বার বার বলিতেছি। তোমাদের শরীরের রক্ত উৎ- 
সাহে উষ্ণ হইয়া প্রত্যেক ধমনীতে সজোরে প্রবাহিত হউক। 
ভোমাদের সজীবত্ব মানুষকে বুঝিতে দাও। তোমাদের উদ্যোগ, 
জ্ঞান” তেজন্বীতা, সত্য ঈশ্বরপরায়ণতাঁ, সতীধর্শ প্রভৃতি গুণ সকলের 
দষ্টিপথে পতিত হইয়া মন স্তব্ধ হইতে দাও । আমাদের ভারতবর্ষীয় 
পূর্ব কালের স্বাধবী বমণীদের মহিমা পুনরুজ্জুবিত কর। তোমা 
দিগকে সমরক্ষেত্রে যাইয়া যুদ্ধ করিতে হইবে না। তোমরা তোমা- 
দের অলসতারূপ শক্র বিনাশের জন্য যুদ্ধ করিয়া যদি জয়ী হইতে 
পার, তাহা হইলে ত্রিলৌক বিজয় হইবে । জগৎ তোমাদের পরাক্রম 
দেখিয়া প্রশংসা করুক। উঠ ভগিনীগণ, জাগ্রত হও, এখন নিদ্রা 
যাইবার সময় নহে; ছুঃখ রাত্রি গিয়া সুখ দিবার প্রভাত সময় আসি- 
য়াছে। নয়ন উন্মীলন করিলেই আলো! চক্ষের 'সমক্ষে পড়িবে । নম্বন 
থাকিতে কেমনে অশীধারে পড়িয়া রহিবে ? চল, সকলে মিলিত হও, 
আপনার স্থখ গৃহের ভিসি জ্ঞান-পর্বতের শিখরে দুঢ় করিয়া গাথ, 
যেন কিছুতেই তাহা! না টলে, স্বখ-গৃহের কিছুতেই পতন হইবে ন। 
এই ভিত্তির নাম স্বাবলম্বন অর্থাৎ আপনার উপর আপনার অবলম্বন। 
আপনার উন্নতি করিতে হইলে অন্যের মুখপানে চাহিয়া বসিয়া থাক! 
উচিত নহে। প্রত্যেক রমণীকে আপনার উন্নতির জন্য আপনার 
উপর নির্ভর করিয়া অতিশয় ধৈর্য্ের সহিত উদ্যোগ করিতে হইবে । 
যশোদাতা পরমেশ্বর তৌমাদের সাহাষ্য করিবেন। 


[ ঘিতীনন 


২ 


বিদ্যা । 


মনুষ্য ধন ন্! থাকিলে সুখী হয় না। অধিক কি, ধন না 
থাকিলে এক দিনও জীবন যাত্রা নির্ববাহ করা স্থকঠিন। এরই 
জন্য পণ্ডিতগণ ধনকে “বহিঃপ্রাণঃ” নাম প্রদান করিয়াছেন । ধল- 
হীন জন জীবন্মত। লোকসন্মুখে যাইতে তাহার লজ্জাবোধ হয়। 
শরীর ও বস্ত্র অপরিষ্কত, মন নানাপ্রকার চিন্ত দ্বারা মলিন, মুখ তেজো- 
হীন । লোক সর্বদা উপহাঁল করে ও ধিক্কার দেয়। সদাই ভিয়মাঁন, 
ইহলোকে থাকিয়াই মরণ তোগ করিতেছে মনে করে। সারাংশ, 
ধনহীন মন্তুষ্যের সংসারে সুখ নাই, এই জন্য মনুষ্য মাত্রেরই আপ- 
নার যোগ্যতানুসারে সংসারে স্ুথ ন্বচ্ছন্দে থাকিবার জন্য অল্লাধিক 
ধন উপার্জন করা উচিত । 
_ ধন অনেক প্রকার আছে। জমীন, ধান্য, গরু বাছুর, সোপ! 
জ্ধপাঁ, মাণিক হীরা ইত্যাদি স্থাবর জঙ্গম বস্্কে ধন বলে। এই ধন 
থাকিলে অনেক লাভ ও সুখ হয়। কিন্তু এই সকল চিরস্থায়ী নহে; 
কারণ, পৃথিবীর পদার্থমাজই নশ্বর এবং তাহা হইতে যে সুখ ভাহ। 
ক্ষণভন্কুর। অতএব বুদ্ধিমীন্‌ ও সদ্িবেচক লোক যে ধনের নাশ 
নাই এবং যাহা হইতে অনন্ত সথতপ্রাপ্তি এবং যাহার শেষ নাই, এমন 


অধ্যায় ] বিদ্যা । ১৭ 





ধন লাভের জন্য চেষ্টা করেন। এ জগতে এমন ধন কি যাহার শেষ 
নাই? বিদ্যা সেই অক্ষয় ধন। এই ধন ষাহাঁর নিকট আছে তিনি 
জগতে সর্বাপেক্ষা অধিক সুখী । ঘোঁর অজ্ঞান অন্ধকারে পড়িয়া 
যাহারা কষ্ট পায়, বিদা! সধ্যের ন্যায় তাহাদিগকে আলো প্রদান 
করে। তোমরা বলিবে, “ আমাদের চক্ষু আছে। দিবসে সৃর্য্য, 
রাত্রিতে চন্দ্র, প্রদীপ ইতাদি আমাদিগকে আলো প্রদান করে। ” 
কিন্ত 'আমি বলিতেছি, যদি বিদা! না থাকে, হাজার চক্ষু থাকিলেও 
অন্ধ। যে সম্থুখস্থ পদার্থ দেখিতে পায় না, দুরের পদার্থ কি দেখিবে ? 
তোমাদের বহিচক্ষি মাত্র মাছে, অন্তর নাই । বিদ্যা থাঁকিলে 
মানবের অন্তচক্ষু জ্যোতিম্মীন হয় । নির্মল জ্যোতি দ্বারা যে কোঁন 
পদার্থ যত দূরে থাকুক না কেন সহজেই দুষ্ট হয়। ধাহার বিদ্যা 
আছে তিনি জন্মান্ধ হইলেও অন্তচক্ষু দ্বারা সমস্ত জগৎ দর্শন করিয়। 
অতুল আনন্দ লাভ করেন । সর্ব ইন্দ্রিয়ের মধ্যে চক্ষু শ্রেষ্ঠ, শরীর 
অতীব স্থন্দর হইলেও চক্ষু না থাকিলে শোভা নাই। যে বহিচক্ষু 
দ্বারা মান্থুষ সমস্থ সাধারণ পদার্থ মাত্র দেখিতে পার, সেই চক্ষু ন! 
থাকিলে যদি তাহা লাভের জন্য যেকোন উপায় অবলম্বন করিতে 
যত্ব করে, তবে কি প্রকৃত চক্ষু লাভের জন্য উপায় অবলম্বন করিবে 
না? যেচক্ষু দ্বারা এক স্তানে বপিয়া চর্ম চক্ষু দ্বারা যাহা দুষ্ট হয় 
না তাহা দেখা যায়, ভাহ! বিদা? শিক্ষা দ্বারা লাভ হয়। সেই অমুলা 
বস্তর জনা যত করিবে না? অস্চক্ষির নাম জ্ঞান । বিদ্যাই জ্ঞানের 
জননী । যেমন মা ভিন সন্তান হয় না, তেমন বিদা! ভিন্ন জ্ঞান হয় 
মা। যদি জ্ঞানলাভ করিতে চাঁও, তরে বিদ্বাভ্যাস কর । বিদ্যা- 
ভ্যাসের কি নিয়ম বল! যাইতেছে । 
শিশুসন্তানকে বয়স্ক লোক যেরূপ বলিতে শিখায় সেই রূপ বলেঃ 
সী, ধ্ঠনী, [৩] | 


১৮ ্ত্রীধর্ম-নীতি । [ দ্বিতীয় 








শিক্ষা বিনা কিছুই বলিতে অথবা। করিতে পারে না। সেই রূপ 
শিক্ষকের সাহাষ্য ভিন্ন স্বয়ং বিদ্যা শিক্ষা অসম্তব। নূতন পথিক 
কোন এক অজ্জানা সহরে ষাইয়া কাহাকেও জিজ্ঞাসা না করিয়! যদি 
থে স্থানে ইচ্ছা সে স্থানে খায়, তবে তাহাকে ঘোর বিপদে পড়িতে 
হয়ঃ তাহার পক্ষে কোন জানা লোককে রাস্তা জিজ্ঞাসা করা উচিত। 
সেইরূপ বিদ্যার্থিগণও শিক্ষার রীতি জিজ্ঞাসা না করিয়া শিখিতে 
পারে না। স্থৃতরাং, জ্বানপথপপ্রদর্ণক শিক্ষাপ্তরু অথবা উপদেষ্টার 
প্রয়োজন। কিন্ত বালক, বিশেষতঃ বালিকা ও প্রৌট়া রমণীগণ, বিদ্যা- 
শিক্ষার কিন্বা রক্ষণাবেক্ষণের জন্ত যে শিক্ষকের অধীনে থাকিবে, 
তাহাকে বিশেষ পরীক্ষা করিয়া নিযুক্ত করা উচিত। কারণ, মানুষের 
যেরূপ সংসর্ণ সেইরূপ স্বভাব ও গুণ হয়। যেমন জল দুধের সহিত 
মিশিলে ছুধের গুণ পায়, আবার কর্দমের সহিত মিশিলে কর্দমাক্ত 
হয়, সেই রূপ মানুষ সং ও অসৎ সংসর্গান্ুসারে ভাল মন্দ গুণ প্রাপ্ত 
হয়। বিশেষতঃ, বালক ও স্ত্রীলোকের মন সাদা কাপড়ের ম্যায় শুত্র, 
এবং কাচা বাশের ন্যায় কোমল, তাহাতে যে রঙ্গ, দেওয়া যায় তাহাই 
বসে, যেরূপ বাকা করা যায় সেইরূপ হয়। শেষে তাহাতে অন্য রঙ্গ 
বসান, অন্য দিকে বক্র কর! স্ুকঠিন। প্রারস্তে ভাঁল মন্দ যাহা হয় 
জন্মভরা তাহা যায় না। 

১। বিদ্যাভ্যাম করিবার সময় শিক্ষকের প্রতি সম্মান/থাক। 
কর্তব্য। শিক্ষকের সম্মুখে নিরর্থক কিন্বা অধিক হাসা উচিত নহে । 
তাহার সন্মুথে কিন্ব। পশ্চাতে ঠাট্টা মস্কারা করিবে না, অসম্মানস্থচক 
কিছ্ব। উচ্চ স্বরে কথ। বলিবে না। বলিবার সময় “ তুই” “তুমি, 
শব্ধ ব্যবহার করিবে না। শিক্ষকের সন্থুখে কথা বলিবার সময় অতি- 
শয় নআ্রভাবে গ্রসন্নমূখে, মধুর স্বরে বলিবো। কর্কশ, অসত্য এবং 


অধ্যায় ] , বিদ্যা । ১৯ 








অসভ্য বাক্য যেন কখনও বাহির না হয়। জিজ্ঞাসা না করিয়া কিছু 
বলিবে না। তবে কুশল প্রশ্ন ও আদর মৎকার করিবার সময় বলা 
উচিত। আপনার কোনও সন্দেহ উপস্থিত হইলে এবং যদ্দি কোন 
কাজের বাধা না হয় তবে বলা উচিত। অসময়ে কোন কথা বলিবে 
না। শিক্ষকের সম্মুথে অসভ্য ব্যবহার করিবে না। অপরাধের জন্ত 
প্রহার কিন্বা' তিরস্কার করিলে রাগ করিবে না। যে আপনার দোষ 
সংশোধন করিতে চায়, সে শিক্ষকের প্রতি রাগ নী ভইয়া আপনার 
দোষ দূর করিতে চেষ্টা করে, ইহাতে প্রতিষ্ঠা আছে, কাহারও নিন্দা 
করিবে না, কিন্বা পরোক্ষে মন্দ কথা বলিবে না। অপরাধ না হইলে, 
শাস্তভাবে ও নম্রতার সহিত আপনার নিরপরাঁধিতা জানাইবে। 
উদ্ধত প্রকৃতি এবং ক্রোধ স্বতাব কখনও দেখাইবে না। মিথ্যা ভাণ 
করিফ়্া আপনার নিরপরাধিতা প্রমাণ করিবে না। আপনার দোষ 
অন্তেতে আরোপ করিবে না। শিক্ষকের কথা মন দিয়া গুনিবে, 
মধ্যে গোলমাল করিবে না। না বুঝিলে পুনঃ জিজ্ঞাসা করিবে। 
জ্ঞানী লোকের বাক্য সছুপদেশপূর্ণ। বিদ্যাভ্যাসের সময় মন যেন 
অন্য দিকে ধাবিত না হয়। এক মনে আপনার পাঠ অভ্যাস করিবে । 
তাহাতে অন্ন পরিশ্রমে অধিক শীত্র শিক্ষা হয়। শিক্ষা বিষয়ে অলস 
হইবে না। পাঠাভ্যাস করিতে প্রথম কিছু দিন অধিক শ্রম লাগে, 
কিন্ত একবার অভ্যাস হইলে কাজ করিতে স্থুখবোধ হয়। বর্তমান 
পাঠ অন্ত কোন সময়ে অথবা। পুরাণ পাঠ হইলে করিব এইরূপ করিয়া 
রাখিয়া দিবে না। কারণ, সময় গেলে আর ফিরিয়া আসে না। সময় 
যাইতেছে, অলসভাবে ভর্দ ঘণ্টা বিলম্ব করিলে সেই কাজ কখনও 
হইবে না। ৃ 
শৈশবকালে সাংসারিক কিন্বা অপর কোন চিন্তা থাকে না। সেই 


২০ স্্ী র্মননীতি ] [হিতীয় 





সময় মন একাপ্র এবং এক ভাবাপন্ন ; তখন যে বিষয়ে প্রবৃত্ত হওয়া 
যায়, তাহাতেই সম্পূর্ণ নিমগ্ন হয়। এইরূপ অমূল্য সময় কখনই 
বুখা নষ্ট কর। উচিত নহে। যত হইতে পাঁরে এই সময় জ্ঞান উপাঁ- 
র্জন করা কর্তব্য । তাহা হইলে সমস্ত জীবনে কোন কষ্ট পাইতে, 
হইবে না । সময় গেলে আর পাওয়] যায় না। নানাগ্রকার সাংসা- 
রিক ব্যাধি মন জড়াইলে কোথায় বিদ্যা, কোথায় বা জ্ঞান, তখন 
বুথ! অনুতাপ মাত্র সার হয়। সহশ্র মহত লোক বাল্যকাল আস্তে 
কাটাইয়া চিরজীবন অনস্ত কষ্ট ভোগ করে। তুমি বলিবে ধাহাদের 
জান আছে, তীহারাও ত দুঃখ মুক্ত নেন ; তবে সুখের সময় বিদ্যা- 
ভ্যানে নষ্ট করিয়া ফল কি? সত্য বটে, বিদ্বান লোকও দুঃখ মুক্ত 
নহেন। কিন্তু তাহারা বিপদের সময়ে ভয়ে নিরাশ অথবা অধীর 
হইয়া পড়েন না। তীহাদের ধৈধ্য আছে, সঙ্কট হইতে কিরূপে মুক্ত 
হইতে হয় উপায় চিন্তা করেন। বিদ্বান লোকদের মনে জ্ঞানজনিত 
শান্তি আছে। যে কোন দুঃখ আস্মক না কেন, তাহাদিগকে মম্পূর্ণ 
অবদন্ন করিতে পারে না। বাস্তবিক চিন্তা করিলে দেখা যায়, 
ধাহার মন শাস্ত তিনিই জগতে সুখী । মন শাস্ত না থাকিলে বাহি- 
রের সহস্র স্থখ হইলেও স্তুী হওয়া যায় না। পায়ে গাহুক! থাকিলে 
কণ্টকের উপর দিয়া চলিলেও কণ্টক বিদ্ধ হয় না। কিন্তু পায়ে 
কণ্টক বিদ্ধ হইলে মখ্মলের উপর ভ্রমণ করিলেও ব্যথা লাগে । 
মন সখী করিবার জ্ঞান ভিন্ন অন্য উপায় নাই। বিদ্যাই অক্ষয় 
ধন। সং পথে পরিচালনা করিলে কোনরূপ নাশ নাই। এই ধনে 
যাহা লাভ হয়, অন্ত ধন দ্বারা তাহা কখনই সন্তব মহে। বিদ্যা।ভাল 
রূপ শিক্ষা করিলে জ্ঞানলাভ হয়। সেই জ্ঞান জগৎপিতা দীনবন্ধু 
পরমেঙ্বরের পথ দেখাইয়া দেয়। ঈশ্বর প্রেমজনিত আনন্দের নিকট 





অধ্যায় | বিদা। ২১ 


আর সকল সুখ তুচ্ছনীয়। সাধুগণ ধীহিক সথথকে পদাঘাত করিয়া 
নিতান্ত ভিখারী বেশে ভগবৎ প্রেমে মগ্ন হইয়! শ্বশানের ন্যায় উদাস- 
ময় ভ্যস্কর স্থানে সুখে কালাতিপাতত করিতেছেন। এইরূপ দৃষ্টান্ত 
অনেক পাওয়া যায়। ঘদি ঈশ্বর প্রেমে নিত্য সুখ না থাকিত, তাহা 
হইলে কি বড় বড় মহাজনগণ আপনার সকল সুখ বিসর্জন করিয়া 
এইরূপ ছুর্দশাপন্ন হইতেন? এক স্থানে কুল আর এক স্থানে মুক্তা 
রাখিয়া যদি জিজ্ঞাসা করা যায়, কোন্টা লইবে, তবে কুল না নিয়া 
মুক্তা লইবে, তাহাতে কোন সন্দেহ নাই । কারণ, সকলেই জানে 
কুল অপেক্ষা মুক্তার মূল্য অধিক। সেইরূপ জ্ঞান থাকিলে বর্তমান 
ক্ষণভঙ্কুর স্থুখাপেক্ষা ঈশ্বর প্রেমজনিত স্থখকে অধিক মূল্যবাঁন্‌ মনে 
করিবে। এ্হিক স্থুখের আকাজ্জাতে কি ফল? সেই অনস্ত অনির্ধচ- 
নীয় স্থখের দিফে মন প্রধাবিত হইলে জগতের যে কোন ছুঃখই 
আস্থক না কেন, কিছুই করিতে পারিবে নাঁ। অজ্ঞাননী লোক সেই 
সুখ কি জানে না। সুতরাং, দিন রাত সংসারের ক্ষণভঙ্গুর সুখের 
আশায় ঘুরিয়া বেড়াইতেছে। স্থখে নিরাশ হইলে মৃতপ্রায় হয়, 
সামান্য ছুঃখে গুরুতর আঘাত লাগে। তাহাদের দুঃখ ছুর্দশার সীম! 
নাই। অতএব জ্ঞানলাভ করিবার জন্ত সর্বদ যত্ব করা উচিত" বিদ্যা 
ধন নিকটে থাকিলে অন্ত ধনের আবপ্তক হইবে না। চিরদিন সমান 
যায়না। তোমার যদি নিস্ব অবস্থা হয়, তবে তুমি চিন্তা করিবে, 
স্থখের দাধন যে ধন তাহা তোমার নাই। যদি তাহা লাভ করিতে 
চাও, তবে বিদ্যা ধন লাভ করা উচিত। ধদি তোমার অবস্থা অনুকূল 
হয়, তবে মনে করিবে চিরদিন এই অবস্থা থাকিবে না। বিপদের মেঘ 
আসিয়া ঢাকিলে তোমাদের আর সাত্বনার আশ! থাকিবে না। স্ুত- 
রাং, প্রথম হইতেই বিদ্য। উপার্জনে যথাদাধ্য শক্তি নিয়োগ করিবে। 


২২ সতরীধর্মনীতি। [দ্িতীয় 





শিক্ষকের নিকট যে পাঠ শিক্ষা করিবে তাহা, ভালরূপে বুঝিতে 
চেষ্টা, করিবে। না! বুঝিয়! তোতার ন্যায় মুখস্থ করিয়া বসিয়া থাকিবে 
না। যাহা পড়িবে যে পর্যান্ত তাহার অর্থ এবং তাৰ না বুঝিতে পার, 
সেই পর্যন্ত অন্য বিষয়ে মনোযোগ দিবে না। পাঠ্য বিষয়ের ভাব ও 
অর্থ উদ্ধার করিতে না পারিলে গড়িয়া ফল কি? না! বুঝিয়া মুখস্থ 
করাতে বৃথা শ্রম মাত্র সার হয়। না বুঝিয়া পুস্তকালয়ের সমস্ত বই 
গড়িলেও কোন লাভ নাই। চিনির বলদ চিনি বহন করে্অথচ 
স্বাদ জানে না। ভার বহন করিতে করিতে ক্লান্ত হইয়া পড়ে। 
সেইরূপ হইবে না, যাহা পড় তাহার অর্থ জানিতে চেষ্টা করিবে। 
যত চিন্তা করিবে তত লাভ, সমুদ্রের তীরে বসিয়। দৃষ্টি করিলেই 
তরঙ্গে ভাসিয়। মুক্তা আসিতেছে দেখিতে পাইবে না। উপরিভাগে 
কেবল আবর্জনা, ঘাস, ফেনা ভাসমান । এই সকল দেখিয়া সমুদ্রে 
মুক্তা নাই মনে করা অন্থুচিত। ডুবারি গভীর জলে নামিয়া যখন 
মুক্তা অন্বেষণ করে তখনই পায়। সেইরূপ হীরা আদি মণি মাণিক 
যেখানে সেখানে পড়িয়া থাকে না। খনন ভিতরে প্রথম মাটি, 
কয়লা, পাথর দেখা যায়, কিন্তু ভালরূপ খনি করিয়া মুত্তিকার নিয়ে 
অনুমন্ধান করিলে রত্ব মিলে। সেইরূপ উপরি উপরি শিক্ষাতে তুমি 
কখনই ভ্তান রত্ব লাভ করিতে পারিবে না। পক্ষান্তরে, কেবল 
কতকগুলি আবর্জনা লাভ হইবে। তাহাতে শুধু ক্ষতি। আবর্জনা 
অপেক্ষা কিছুই লাভ না হওয়া বরং ভাল। অজ্ঞান অপেক্ষা অল্প 
বিদ্যাতে কষ্ট অধিক । কারণ, অন জ্ঞানী লোক বিচারশূন্ট। তাহারা 
মনে করে, তাহার! সকলই জানে । এই '্মহস্কারবশতঃ তাহারা যখন 
কোন কাজ করিতে যায়, তখন জ্ঞানী লোকদের কোন পরামর্শ গ্রহণ 
করে না। তাল মনা বুঝিতে ন! পারিয়া যাহা মনে করে তাহাই করে। 


অধ্যায়] বিদ্যা। হত 


বিষধরকে কুস্ুমহারের ন্যায়, মন্দ কাজকে ভাল বলিয়া ভ্রান্তি হয়। 
সুখ ও আশা বিনষ্ট হইয়! চিরজীবন দুঃখিত ও সম্তপ্ত হয়। জ্ঞানী 
লোক সুবিবেচক, অনা লোক যাহা বলে তাহা তাহারা কখনও 
অনাদব করেন না। নিরহস্কারবশতঃ সর্ব লোকের প্রিয়। বিপদা- 
পর্ন হইবার আশঙ্কা অতি অল্প। পশুর ন্যায় জ্ঞানী থাকিবে না। 
অর্ধ সটক্ষিত হইয়। দুঃখ দ্বার উদঘাটন করিবে না। স্থপণ্ডিত হইবার 
চেষ্টা করিবে। নতুবা অনন্ত ছুঃখ সহিতে হইবে । কেহ কেহ মনে 
করেন, অধিক পুস্তক পড়িলেই জ্ঞান হয় । যদি অধিক পুস্তক পড়ি- 
লেই জ্ঞান হইত, তবে ইহা অপেক্ষা আর সহজ উপায় নাই। পুস্তক 
পূর্ণ গৃহ, বাক্স, পেটার! মকলই জ্ঞানী । অধিক পুস্তক পড়িলেই জ্ঞান 
হয় এমত নহে। একাগ্র যনে অল্প পুস্তক পড়িলেও অধিক জ্ঞান হয়। 
আহারের নিয়ম ভিন্ন যেমন শরীর পুষ্ট হয় না, সেইরূপ একাগ্র হইয়া 
পুস্তক পাঠ না করিলে জ্ঞান হয় না। 

চিত্ত একাগ্র করিবার উপায় এই__শিক্ষক যে পাঠ দিবেন, 
তাহাতে যে শবের অর্থ জানন1 তাহা মাত্র জিজ্ঞাসা] করিবে, আর 
সকল নিজে পড়িবে । নিজের শিক্ষার জন্য অন্তকে যেন পরিশ্রম 
করিতে না হয়। তাৎপর্য বুঝিবার জন্য বার বার চিন্তা করিবে। 
কিছুদিন পরিশ্রম করিলেই নিজে নিজে সকল বুঝিতে পারিবে। 
বুঝিলে সহজেই মুখস্থ হয়। গণিত প্রভৃতির প্রশ্ন মীমাংসা করিতে 
যদি অধিক পরিশ্রমও লাগে, তথাপি নিজে নিজে করিতে চেষ্টা 
করিবে। অন্যের নিকট জিজ্ঞাসা করিতে লজ্জিত হওয়া উচিত। 
কোন পাঠ তত কঠিন হউক না কেন, পারিব না এইরূপ িস্তা 
স্বপ্েও করা উচিত নহে । যখন অন্যে করিতে পারে, তখন আমি 
কেন পারিব না? চেষ্ট] করিলে অবস্ত হইবে, এইকপ দৃঢ় বিশ্বাস 


২৪ স্ীধর্্নীতি । [দ্বিতীয় 


থাকা উচিত। কোন কোন লোক অন্ন পরিশ্রমসাধ্য কাজও 
অলসতাবশতঃ করে না। যখন অন্য লোককে অতি কষ্টসাধ্য কাজ 
করিতে দেখে, তখন অন্তরে ঈর্যানল জলিয়া উঠে; অথবা বলে 
তীহারা ঈশ্বরের বিশেষ অন্থগৃহীত কিম্বা অবতার তাই এই সকল 
কাজ করিতে সক্ষম হইয়াছেন । কপালে লেখা নাই বলিয়৷ কপোলে 
হাত দিয়া বিষণ তাঁবে বসিয়া থাকে । কিন্ত তাতাদের মননে এই 
কথা উদ্দিত হয় ন! যে, কপাল বলিয়া কোন দেবতা নাই। যেরূপ 
করিবে দেইরূপ হইবে। অজ্ঞানতাবশতঃ মানুষ অশকিতে বাঁদর 
অশীকে, তাহাতে চিত্রের দোষ কি? এই জগতে সহশ্র সহস্র বংসর 
ফাহাদের নাম জাগরূক, তাহারা যে অলৌকিক ভ্ঞানলাভ করিয়া- 
ছিলেন, তাহার এক মাত্র কারণ সাহারা অন্ত কোন বিষয়ে মনো- 
নিবেশ না কৰিয়া, একান্ত তৎপর হইয়৷ জ্ঞান উপার্জন করিয়া- 
ছিলেন। বর্তমান সময় অনেক অলস লোক এই সকল মহাত্মা, 
দেব, দেবী, ভূত প্রেত, বেতাল ইত্যাদির মন্ত্র জানিতেন এবং 
অনুষ্ঠান দ্বারা সিদ্ধি লাভ করিয়াছিলেন, এইরূপ অনেক অসার 
কথা বলিয়া থাকেন। কিন্তু ইহার ভিতর কতদূর সত্য আছে 
বুদ্ধিমান লোক সহজে বুঝিতে পারেন। মূর্খ লোক এইরূপ কথাতে 
বিশ্বাস করিয়া! অনেক প্রকার বিপত্তি ভোগ করে। নিজে যাহা 
দেখিয়াছি এইরূপ একটি দৃষ্টাস্ত দিতেছি । দক্ষিণাপথে ত্রিপতি পর্ব 
তের নিকটে ঘটিকাচল নামে এক পর্বত আছে। সেখানে সহত্র সহজ 
সরলপ্রকৃতি ভাবুক লোক বিনা পরিশ্রমে দৈববলে সকল কার্ধা সফল 
হয়, ভূত প্রেত দ্বারা সকল সিদ্ধি মিলে, মনে করিয়া দিনরারি মনে 
মনে অট্টালিকা নিন্মীণ করিতেছে । কামনা সিদ্ধির আশায় অধি- 
রাম দেবমন্দির প্রদক্ষিণ করিতেছে । কেহ কেহ দিনরাত্রি উপবাস 


অধ্যায়] _ বিদ্যা। ২৫ 





করিয়া ইষ্টমন্ত্র সিদ্ধির জন্য অনুষ্ঠান করিতেছে । কেহ কেহ হোম 
করিতেছে । বলা বাহুল্য, অমূল্য সময়, অর্থ এবং জীবন নাশ করিয। 
কেবল বিপত্তি ভোগ এবং লোকের উপহাসের পাত্র হইতেছে। 
বিশ বৎসর বয়দের কোন এক যবকের হস্তে তিন চারি হাজার 
টাকার বিষয় সম্পত্তি ছিল। সে বিদ্যাত্যাসের জনা কোনরূপ পরি. 
শ্রম করিত না। তাহার মস্তক মন্্রসিদ্ধি দ্বারা কার্ধ্যসিদ্ধি হয়, 
প্রভৃতি অসার কর্নায় পূর্ণ ছিল। সেই ভাবে নিমগ্ন হইয়া অল্প দিনের 
মধোই যাহ! কিছু অর্থ ছিল, সমস্ত বায় করিয়া ফেলিল। মন্ত্রসিদ্ধির 
জন্য পুরোহিত ইত্যাদি স্বার্থপর লোক ত্রান্ষণভোজন, ব্রতানুষ্ঠান, 
মন্ত্রউদ্যাপনে অর্থ ব্যয় করিতে পরামশ দিল। জলের ন্যায় অর্থ ব্যয় 
করিলে আর কর দিনথাকে? সেই যুবক এক বিংশতি নি্জলা 
উপবাঁস করিয়া! ঈশ্বরদত্ত শরীর নাশ করিল। কিন্তু দেবতা' প্রসপ্ন 
হইলেন না। বলিতে ছুঃখ হয়, এই বক আপনার নির্ব,দ্বিতাতে 
প্রতরাক লোকের কথায় বিশ্বাস করিরা, বিদ্যাভাযাস ও উন্নতির সহায়- 
স্বরূপ সমস্ত ধন এবং বনুমূলা সময় নষ্ট করিল। সিদ্ধি কিছুহ হইল 
না। এখন রিদ্যাভ্যাস করিবার জন্য কিছুই সম্থল, কোনরূপ সামথ্যও 
রহিল না। বিলাপ পরিতাপ কাঁরযা কোন কলই হইতেছে না। 
তাহার কথা মনে হইলে কষ্ট হয়। এইরূপ লোকের বুদ্ধিকে কি 
বলিব? জ্ঞান, বিদ্যা ও সম্পত্তি,_-মন্্র, তন্ত্র, বেতাল, ভূত ইত্যাদি 
ফলিত শক্তির সাহায্যে লাভ হয় না; পরিশ্রম করিতে হয়। জগ- 
তের নিয়ম এই, যাহা আমরা ভালবাসি, তাহার প্রতি আমা- 
দের সর্বদা লক্ষ্য থাকে। যাহাকে আমরা ভালধাদি মে আমা- 
দ্বিগকে ভালবাসে । অতএব জ্ঞান লাভ করিতে ইচ্ছা হইলে বিদ্যাকে 
বিশেষ প্রীতি করিতে হইবে। জ্ঞানের প্রতি অন্থরাগ না থাকিলে 
সী, ঞ্*নী [৪] 


২৬ ্ত্রীধর্শ- নীতি । [ দিভীর 
জ্বাদ লাভ করিতে পারিবে নাঁ। বিদ্যা তিন্ন অন্ত দিকে যেন মন না 
যাঁয়, এই সম্বন্ধে বিশেষ সাবধান হইবে । আহার পাম সম্বন্ধে মিতা" 
চারী হইবে। খেল! ও গল্পের দিকে মনোনিবেশ করিবে না । সাধা- 
রধপোষাক পরিধান করিবে। আহার পান সম্বন্ধে নিয়ম না থাকিলে, 
পোষাক সম্বন্ধে বিলাসী হইলে, ইহাতেই মন আসক্ত হয়, বিদ্যা পলা- 
য়ন করে। শেষে বালক বালিক! কোন কাজেরই থাকে নাঁ। অস্টে 
ভাল পোষাক পরিধান করে, ভাল অলঙ্কার পরে, মনে যাহা ইচ্ছা হয় 
তাহাই করে দেখিয়া তোমার তাহা অনুকরণ করা উচিত নহে। 
তোমাদের সমবয়স্কদের মধ্যে যাহার! বিদ্যাভ্যাস পরিত্যাগ করিয়া 
সুন্নর বস্ত্র, ভাল অলঙ্কারের প্রতি মন দিয়াছে, তাহাদের পরিণাম 
ভাল হয় নাই। সেই অলঙ্কার, সেই বস্ত্র, সেই সুন্দর দেখাইবার 
স্পৃহা শেষে কোথায় গেল? অলঙ্কার পরিয়া সৌন্দধ্য দেখাইয়া 
দেশ পর্যটন কর, গুণ না! থাকিলে কেহ তোমার দিকে ফিরিয়াও 
চাহিবে না। যদি গুণথাকে আর এক কোণেও বসিয়া থাক, তবু 
দকল লোক তোমাকে ভাল বাসিবে। শিমুল ফুল দেখিতে সুন্দর, 
কিন্তু সুগন্ধি ফুলের গুচ্ছের ভিতর কি কেহ তাহা রাখিতে দেখিয়াছ? 
এত সুন্দর অথচ লোকে কেন তাহাকে অনাদর করে? কারণ তাহার 
সুগন্ধ নাই। বকুল ফুল অতি ক্ষুদ্র এবং দেখিতেও তত সুন্দর নহে, 
কিন্তু তাহার এত সুগন্ধ যে ম্লান অথবা দলিত হইলেও লোকে 
তাহাকে আদর করে। অলঙ্কার অথব৷ সুন্বর সুন্দর বস্ত্র পরিলে 
নুন্দর দেখাইবে মনে কর! নিতান্ত ভ্রম। সুন্দর বূপ গুণ থাকিলে অল” 
স্কারে শোভা হয়, নতুবা শোভা অসম্ভব । পক্ষান্তরে, তোমার সহবাসে 
অলঙ্কারের স্বাভাবিক শোভাঁও. বিনষ্ট হইবে। সং সাজিয়া সুন্দর 
দেখাইবার চেষ্টা করিলে লোকে হাসে, কোন ফলও হয় না । মর্ক- 


অধ্যায়] বিদ্যা । ২৭ 
টকে সুদূর বস্ত্র অলঙ্কার পরিয়! স্ন্দর হইতে কেহ কি কখন দেখি- 
যাছ ? সতা বটে, অলঙ্কারে মানুষের কিছু শোভা বৃদ্ধি হয়, কিন্তু তাহা! 
যত দিন যৌবন তত দিন থাকে? বুদ্ধ বয়সে শরীরের সৌন্দর্য্য থাকে 
না; সেই সময় স্বর্ণ, মুক্তা কোন সৌন্দধ্য দিতে পারে না। যৌবন 
চির দিন থাকে না। অলঙ্কারও কিছু সকল সময় সকলের নিকট 
থাকে না। অতএব, চিরস্থায়ী ও অক্ষয় বিদ্যা-ধন উপার্জন কর। 
সদগ,ণ' অলঙ্কার পরিধান কর; ইহার শোভা কুরূপ, দরিদ্র, বৃদ্ধ কোন 
অবস্থাতেই ম্লান হইবে না। 
বিদ্যাভ্যাসের বিদ্ব জন্মাইবার অনেক বস্ত আছে। তন্মধ্যে 
প্রধান আলম্ত ; ইহা সম্পূর্ণূপে পরিত্যাগ করা উচিত। আজ যে 
কাজ করিবে, তাহা কাশলের জন্য রাখিয়া দিবে না। আলল্য পরি- 
ত্যাগের এক উপায় আছে, যে যে কাঁজ করিতে হইবে, তাহার জন্য 
পৃথক্‌ সময় নির্দীরণ করিবে। যে সময়ের যে কাজ, তাহা নিশ্চয় করা 
উচিত। আগে কিন্বা পরে করা ও সময় বুথ! ব্যয় হইতে দেওয়া! 
উচিত নহে। রাত্রি নয়টার সময় নিদ্রা যাইবে এবং চা”র বাজে 
উঠিবে; সাত ঘণ্টার অধিক নিদ্রা যাইবে না। ইহা অপেক্ষা কম 
হইলে শরীর স্স্থ থাকে না। যে নিয়মিতরূপে সাত ঘণ্টা নিদ্রা বায় 
তাহার শরীর সুস্থ থাকে, এবং তাহাকে রোগ যন্ত্রণা ভোগ করিতে 
হয় না। কেহ কেহ অধিক রাজি জাগরণ করিয়। কাজ করেন, কিন্তু 
তাহ! করা উচিত নহে। সুখের জন্য যেমন জ্ঞান, তেমন শরীর রক্ষা 
করিয়া জ্ঞান উপার্জন করা উচিত । যদি শরীর সুস্থ না থাকে, তবে 
জ্ঞান দ্বারা কি লাভ? সত্য বটে, নিয়মিত সময়ে নিদ্রা যাওয়া 
এবং উঠা আমাদের হাতে নহে। প্রথম কয়েক দিন নিয়মমত নিদ্রা 
গেলে, নিয়মিত সময়ে টিঠিতে চেষ্টা করিলে, শেষে অভ্যাস হইয়া 


৮ স্্রীধন্ম নীতি । [দ্থিতীয় 








যাইবে । এই লম্বন্ধে আমার নিজের অভিজ্ঞতা আছ্ে। মান্ুষ 
না করিতে পারে, জগতে এমন কাজ নাই। কিছু দিন চেষ্টা করিয়া 
অভ্যাস করিতে হয়, শ্রমসাধ্য কাজও করিতে করিতে শেষে অভ্যাস 
হইয়! যায়। এই মম্বন্ধে সবিশেষ মনোযোগ রাখিলে, সকল কাজেই 
লাভ হইবে । দিদ্রাভঙ্গ হইবামাত্র উঠিবে, জাগিয়া এখন উঠ্িৰ 
তখন উঠিব করিলে, অজানিত ভাবে নিদ্রা আসিরা পড়িবে । স্থরয্যো- 
দয় পর্য্যন্ত নিদ্রা াইলে শরীর অলন হইয়া পড়ে, এবং পরিমিত 
অপেক্ষা অধিক নিত্রী গেলে অজীর্ণ হইয়া শরীর নষ্ট হয়। তোমরা 
সকলেই ঘড়ি দেখিয়াঁছ। ঘড়িতে একটা বড়, একটা ছোট কাটা 
আছে; তাহার ভিতরে অনেকগুলি চাকা আছে; চাকার ভিতরে 
পাতলা স্প্রিং আছে; চাবি দিলে ঘড়ি চলে; সময় মত চাবি না 
দিলে বন্ধ হইয়া যায়। আমাদের শরীর ঘটিকা বন্ধের ন্যার। বুদ্ধি, 
ক্রোধ, লোভ, বিবেক, দয়া, দান্দিণ্য ইত্যাদি সকল বৃত্তি ঘড়ির চাকা; 
উদ্যোগ তাহার স্প্রিং। উদ্যোগ-স্প্রিং নিয়মিত গতি পাইলে বৃত্তিন্ূপ 
চাকা ঘুরি শরীর যন্ত্র বথোপদৃক্তরূপে চালিত হয়। দেই বৃত্তির 
পরিচালনা না করিলে শরীর নষ্ট হইয়া কার্যোপযোগী থাকে না। 
সামান্ত ঘড়ির চাকা ভাঙ্গিয়া গেলে দুরুস্ত করিয়া পুনঃ বসান যায়, 
কিন্তু শরীর যন্ত্রের চাকা ভাঙ্গিয়! গেলে ছুরুস্ত করিয়া পুনঃ বসাইতে 
পারে, এমন কারিকর আজ পর্য্ত কেহ হয় নাই। এই জন্য শরীরকে 
যত্বের সহিত রক্ষা করিতে হইবে । সমস্ত বৃত্তি গুলিকে সুস্থ রাখা 
প্রত্যেকের কর্তব্য । নিয়মিতরূপে প্রত্যহ অন্ন অল্প করিলেও শেষে 
অনেক কাজ হইয়া যায়। তাড়াতাড়ি কাজ ভাল হয় না। সাঁধা- 
রণতঃ আমরা অনা সময় করিব বলিয়া কাজ রাখিয়া দেই, তাহাতে 
আনক কাজ একত্র জমিয়া শায়। কাঁজ করিবার সময় থাঁকে নাঁ। 


অধ্যায়] বিদ্যা । ২৯ 
আবগ্তকীয় কাজ করা যায় ন' এবং যদিও বাঁ তাড়াতাড়ি করা যাঁয়, 
ভালরূপ হয় না। আবার আবশ্তকীয় কাঁজ ন! করিলে নয়, সুতরাং 
প্রাণপণ করিয়া খাটিতে হয়। এইরূপ অবস্থায় স্বাস্থ্যভঙ্গ হয়, এমন 
কি কখন কখন বা মহা বিপদ উপস্থিত হয়। শিক্ষককে ভক্তি 
করিবে, শিক্ষকের প্রতি ভক্তি করিলে শিক্ষকও ভাল বাদেন, ভাল 
বাসায় অতি সহজে শিক্ষা হয়, এবং শীঘ্ব তাহাদের জ্ঞান লাভ করিতে 
পাঁরাঁযায়। শিক্ষকের গ্রতি উদ্ধত ব্যবহার করিলে শিক্ষকও তত 
মনোধোগের সহিত শিক্ষা দেন না। আমরা ঘতই জ্ঞানে পণ্ডিত হই 
না কেন, শিক্ষক হইতে অধিক বুরি এইরূপ মনে করা উচিত নহে । 
নিজে কোন একটা বিষয় ভাল-বুঝিলে এবং আপনার সহাধ্যায়ী 
কিন্বা অন্যে বুঝিতে ন। পারিলেও লোকসমক্ষে কিন্বা নির্জনে নিজের 
প্রশংসা করিয়া তাহাদিগকে অপমানিত করা উচিত নহে। কারণ, 
এ জগতে সর্বজ্ঞ কেহই নহে। বৃহস্পতির ন্যায় পণ্ডিতও অনেক 
জানেন না। বিদ্বান লোক যাহা জানে না একটা রাখাল তাহা 
জানিতে পারে, তা! বলিয়! মে বিদ্বান অপেক্ষা অধিক জ্ঞানী, এ কথা 
বলা যায় না । আপনার বিদ্যার অহঙ্কার আপনি করা উচিত নহে। 
একে অন্য অপেক্ষা অধিক জানেন, এইরূপ অনেক বড় জ্ঞানী আছেন, 
স্থৃতরাঁ আমি বড় এই মনে করিয়া অহঙ্কার কর! উচিত নহে। এই 
জগতে অর্থ উপার্জন সহজ, কিন্ত তাহ ব্যয় এবং রক্ষা করা কঠিন। 
ঘিনি উপার্জন করিয়। উত্তমরূপে খরচ করিতে ও রাখিতে না! পারেন, 
অর্থ দ্বারা তাহার কিছুমার সুখ হয় না। বরং, এই অর্থ তাহার নাশের 
কারণ হয়। অপবায় করিলে পরিশ্রম বৃথা যায় এবং লোকনিনা 
সহিতে হয়; অর্থে স্থথ আছে এবং তাহার সঙ্গে সঙ্গে অনেক ভয়ও 
আছে । চোর, প্রতারক কত কি আছে। ধন মদে মন্ত ভইয়া নানা-: 





৩৪ সত্ীধর্ম-নীতি । [দ্বিতীয় 


প্রকার হুম অর্থ ব্যয় করিতে মতি যায়। এইরূপ অবস্থায় অর্থ- 
নাশ অবশ্তস্তাবী। নির্ধবোধের হাতে অর্থ পড়িলে এইরূপ দশাই হয়। 
বুদ্ধিমানের হাতে অর্থ পড়িলে সযতনে রক্ষা, ভাল কার্ধ্যে ব্যয়, 
সৎপাত্রে দান, বাণিজ্য ব্যবসা ছারা বৃদ্ধি করে, চোর হইতে সাব- 
ধানে রাখে, যথাসাধ্য পরোপকার করিয়া ইহ জগতে যশ এবং পরমে- 
শ্বরের প্রেম লাভ করে। ভাল ও মন্দ লোকের হাতে অর্থ পড়িলে 
কি হয়, দেখিলে । পাত্র ভেদে বিদ্বাধনেরও পরিণাম ভাল মন্দ*হয়। 
অসৎ লোক বিদ্যা উপার্জন করিয়াও অলসতা এবং অসচ্চরিত্রতা- 
বশতঃ রাখিতে পারে না । যদি থাকেঃ তবে অন্যের অনিষ্ট করিবার 
কারণ হয়। বিদ্যাই বল,_-যে পরিমাণে মান্থুষের বিদ্যা, সেই পরি- 
মাণে ভাল মন্দ করিতে সমর্থ। হৃষ্টের বল পরের অনিষ্টে নিয়োজিত 
হয়। শুধু পরের অনিষ্ট হয় এমত নহে, নিজেরও ক্ষতি হয়। পরের 
অনিষ্ট করিবার সময় মনে করে, অন্যের মন্দে নিজের ভাল হইবে, 
কিন্ত ইহা ভ্রম। এ জগতে পরের অনিষ্ট করিতে যাইয়া নিজের 
ভাল হইয়াছে, এইরূপ দেখিতে পাওয়া যায় না। যদি তাহা হইত, 
তাহা হইলে সকলেই অন্যের অনিষ্ট করিয়া নিজের ইষ্টসাধন করিত । 
আপনার তাল কে না চায়? পরস্পর পরম্পরের অনিষ্ট করিতে 
আরম্ভ করিলে নাঁশ ভিন্ন গত্যন্তর নাই। এইবূপ হইলে মনুষা- 
জাতির নাম জগৎ হইতে বিলুপ্ত হইত। স্থুতরাং, বিদ্যা উপার্জন 
করিবার সঙ্গে সঙ্গে আপনার স্বভাব ভাল এবং অন্যকে সুখী করিতে 
ষন্ধ করিবে। মূর্থ এবং ছুষ্ট লোক দ্বারা অন্যের হিত সাধিত হইবে, 
কখনও আশ! করা যাইতে পারে না । সকলেই আশা করেন শিক্ষিত 
এবং সচ্চরিত্র লোক হইতে অনেক অলভ্য লাভ হইবে 1 শিক্ষিত 
লোকের অন্যায় আচরণ অতি দুষণীয়। জ্ঞানধন লাভ করিয়া 


অধ্যাতয ] বিদ্যা । ৩১ 





অপব্যয় করিবার কিছুমাত্র অধিকার নাই। যাহার অন্ুগ্রছে জ্ঞান 
লাভ করিয়া, তাহার নিকট দায়ী হইতে হইবে । তখন কি বলিবে? 
ঈশ্বরের সন্মুথে কাহারও গোপন করিবার শক্তি নাই। এখন 
হইতে সেই ধন সাবধানতার সহিত বৃদ্ধি কর। শরীরে কাম, ক্রোধ, 
লোভ, ঈর্ষা প্রভৃতি চোর আছে, তাহার! অজ্ঞাত ভাবে যে কোন্‌ 
সময় তোমাদিগকে আক্রমণ করিবে, জান না। কিন্তু বৃদ্ধিরূপ ধনা- 
গার বদি সঘতনে রক্ষা কর, তবে কিছুতেই কিছু করিতে পারিবে 
না। জ্ঞান ধন আপনার পেটের ভিতর বদ্ধ করিয়া রাঁখিলে, বৃদ্ধি না 
হইয়া ক্ষয় হইবে। অতএব, কোন ভাল লোকের নিকট রাখিবে। 
মনে রাখিবে শিক্ষক যাহা শিক্ষা দিবেন, তাহা বৃদ্ধি করিবার জন্য 
দিয়াছেন। এই ধনের সদ যত বাঁড়াইতে চাও, তত বাঁড়িবে। ইহা 
দ্বারা লোকের অন্তীব কল্যাণ এবং নিজেরও বিশেষ হিত সাধিত 
হইবে । জ্ঞান উপার্জন করিয়া প্রতি দিন বৃদ্ধি করিতে চেষ্টা করিবে। 
যাহা উপার্জন করিবে তাহাই শেষ, এইরূপ মনে করিবে না। জ্ঞান 
সমুদ্রের ন্যায় অসীম, বড় বড় পণ্ডিতগণ তাহার শেষ দেখিতে গান 
নাই, তোমরা কি? 

বিদ্যাভ্যাস শেষ করিয়! যখন সংসারে প্রবেশ করিবে, তখন তাহা 
ভুলিয়া যাইবে না। অল্প পরিশ্রমলব্ বস্তও যাহাতে হারাই না যায়, 
তাহার জন্য কত ষ্ঠ! আর বিদ্যার ন্যায় বহু পরিশ্রমলন্ধ বস্ত চলিয়া 
যাইবে, ইহাতে ছুঃখ ও লক্জা না হইয়া পারে? ঘত উচ্চ পদই হউ 
না কেন, এবং শিক্ষক যত নিঙ্ন পদেই থাকুক না কেন, তাহাদিগকে 
কখনও অনাদর করা উচিত নহে । আজ যে পদ কিন্বা সম্মান লাভ 
হইয়াছে, তাহা শিক্ষকের অনুগ্রহেই হইয়াছে, মনে করিবে যাহা 
দিগের হইতে উপকার স্টা করিয়াছ, তাহাদের নিকট অনুজ হওয়া 


৩২ . স্্ীধর্শ্বনীনি। [ ্িতীয় 





বড়ই লঙ্জাকর। জগতে অনেক লোৌক উপকার করে, কিন্তু শিক্ষ- 
কের ন্যায় হিতকারী কেহই নাই। অজ্ঞ থাকিলে কত বিপদের 
মেঘ ঢাকিয়া রাখিত। কিন্তু শিক্ষক হইতে জ্ঞান লাভ করিয়া সকল 
অনর্থের মেঘ কাটিয়া গিয়াছে। এত অনর্থ হইতে যিনি তোমাকে 
রক্ষা করিয়াছেন, তাহার কি মূল্য অধিক নহে? 

বিদ্যাভ্যাসের সময় আর একটি বিষষে বিশেষ মনোযোগ দেওয়া 
উচিত। পূর্বে এ কথ। বলিতে আমি ভূলিয়! গিয়াছিলাম। প্রত্যেক 
দিবস যাহা শিক্ষা! করিবে, অথবা যাহা, ঘটবে, তাহা! এক বইতে 
লিখিয়া রাথিবে। যখন অন্য কোন কাজ না থাকিবে, তখন তাহা 
দেখিবে। এইরূপে লিখিতে অভ্যাস হয়। ইহা ছাড়া আরও ছুইটা 
বিশেষ লাভ এই হয় যে, যাহা আমরা লিখি, তাহা আমাদের মনে 
বিশেষরূপ মুদ্রিত হয়, এবং প্রতিদিন যাহা ঘটে, তাহ! লিখিলে 
কোন্‌ সময় কি করিয়াছি এবং তাহার পরিণাম ফল কি হইয়াছে, 
বিশেষরূপ মনে থাকে । মন্দ কর্মের মন্দ ফল, ভাল বর্শের ভাল 
ফল, আমরা নিজ হইতেই বুঝিতে পারি, এই সম্বন্ধে কোন সন্দেহ 
নাই। যখন বার বার এইরূপ স্বতঃ উপদেশ লাভ করি, তখন মন্দ 
পথ ছাড়িয়া ভাল পথ অবলম্বন করি। রাত দিন পরিশ্রম করিয়া 
বিদ্যা উপার্জন করিবার উদ্দেশ্য এই যে, ততদ্থারা সৎপথ দেখিয়া 
অন্থসরণ করিব এবং আপনার কল্যাণ সাধিত হইবে । 

কাহার নিকট হইতে কি কি শিক্ষা করা উচিত, এখন সংক্ষেপে 
বলা হইতেছে । যেরূপ বিদ্যাই আমরা শিক্ষা করি না কেন, তাহা 
বুদ্ধিমান্‌ ও বিজ্ঞ লোক হইতে শিক্ষা কর! উচিত। যে নিজেই জানে 
না,সে অন্যকে কি শিক্ষা দিবে? 

১। ভাষা শিক্ষা করিবার সময় শুদ্ধরূপে লিখিবার ও বলিবার 


অধ্যায় ] বিদ্যা। ৩ 


জন্য ব্যাকরণ পড়া উচিত। ব্যাকরণ ভিন্ন ভাষ! এবং উচ্চারণ শুদ্ধ 
হয় না। 

২। প্রাচীন বাঁতি, নীতি, দেশের অধস্থা, কোন্‌ দেশ কিপ, 
মান্য কখন কি উপায়ে ভাল মন্দ করিয়াছে, তাহার পরিণাম কিরূপ 
হইয়াছে ইত্যাদি জানিতে হইলে ইতিহাস অধ্যয়ন কর! উচিত । 
এততির জ্ঞান, সতাপ্রবৃত্তি এবং পাপ-বিমুখতা প্রভৃতি গুণ লাত 
করিতে পারা যায় না । 

৩। পাপ, পুণ্য, ঈশ্বর, জগতের পরিণাম ও প্রক্কৃত জুথ ইত্যাদি 
জানিবার জন্য সর্বপ্রকার ধর্মশাস্ত্র অধ্যয়ন করা উচিত | তাহ! না 
হইলে লারাঁপার বিচার, ঘিনয়, দয়া, দাক্সিণা, ঈশ্বরপ্রেম ইত্যাদি যাহা 
হইতে অনির্বচনীয় স্থুখ লাভ হয়, তাহা কখনও পাওয়া ধায় না । 

৪। এই অনন্ত ঈশ্বর-স্ষ্টি মধ কুর্য্য, চক্র, নক্ষত্র, পৃথিৰী ইত্যা- 
দির অবস্থা কিরূপ, কোথায় কিরূপ চমৎকারিক পদার্থ আছে, 
কোন্‌ পদার্থ কিরূপ, কি কারণ বশতঃ কোন্‌ পদার্থ কিরূপ উৎপন্ন 
হয়, কোন্‌ দেশ কোথায়, কিরূপ, সেই দেশীয় লোকের ধর্ম, কর্প, 
বিদ্যা, উন্নতি কিরূপ হইয়াছে ইত্যাদি জানিতে হইলে পদার্থ-বিজ্ঞান 
এবং ভূগোল অধ্যয়ন করা উচিত। তাহা সা করিয়া কূপমণ্ুকের 
্তাক্স গৃহে বসিয়া থাকিলে ঈশ্বরের স্থষ্টি কিরূপ বিস্তৃত, কি নিয়ঙ্গানু- 
সারে চালিত, ঈশ্বরের কিরূপ মহিমা ইত্যদি কিছুই জানিতে গার 
যায় না। 

৫। কোন্‌ সময় কোথায় কিরূপ ব্যবহার করা উচিত, মিতব্যয়ী 
হইয়া কিনূপে সুখে থাকা যায় জানিতে হইলে অর্থশান্ত্র ও নীতিশান্ত 
শিক্ষা করা আবশ্তক ৷ নতুবা সংসারে সম্মান রাখিয়া চলা! দ্ুফধর । 


৬। আপনার শরীরের, সম্তানগণের এবং দন্ত লোকের স্বাস্থ্য 
জনি জী 17৯7 


৩৪ স্্ীধর্মননীতি । [ দ্বিতীয় 


কিরূপে রক্ষা, হয়, কিরূপে থাঁকিলে শরীরে পীড়া হয় না! ইত্যাদি 
জানিতে হইলে বৈদ্যশান্ত্র এবং রোগীর শুশ্রযার উপায় শিক্ষা করা 
আবশ্বক। নতুবা বিশেষ ক্ষতি হইবার সন্তাবনী। 

৭। গৃহের অথবা বাহিরের সুশীল ও সুদক্ষ স্ত্রীলোকের নিকট 
রন্ধনকার্য্য শিক্ষা করিবে, এবং ধীহারা ভাল জানেন তাহাদের নিকট 
হইতে ঘখন অবকাঁশ হইবে তখনই সুচিকার্ধা, গান ইত্যাদি শিক্ষা 
করিবে। নতুবা' আবশ্যক পড়িলে অন্তর অনুগ্রহাকাজ্জী কইতে 
হইবে। রমণীজাতির এই গুণ নিতান্তই থাকা উচিত। নতুবা বড়ই 
লজ্জার কথা । 

৮। আয় ব্যয় কত, নির্দিষ্ট দরে কোন্‌ জিনিষের কত মূল্য হয়, 
জানিবার জন্ত অল্প গণিত শিক্ষা করা উচিত । নতুবা বড় কষ্ট হয়। 
কোন কাজ জানা উচিত নয়, এইরূপ মনে করিবে না। সকল কাজই 
অল্প অধিক জানিতে চেষ্টা করিবে। বড় লোৌক কিরূপে চলেন; 
দেশের, কুলের এবং পাধারণের আচার ব্যবহার কিরূপ, ভালরূপ 
জানিতে চেষ্টা করিবে। নীচ লোকের মধ্যেও যদি সৎ গুণ থাকে, 
দ্বণা না করিয়া বাগ্রতার সহিত তাহা শিক্ষা করিবে। শিক্ষার ইচ্ছা! 
থাকিলে মক্ষিকা, পিপীলিকা প্রভৃতি অতি ক্ষুত্রপ্রাণী হইতেও এমন 
শিক্ষা লাভ করিতে পার, যাহাতে তোমরা মনুষ্য হইয়াও দেবত্ব লাভ 
করিবে | 


অধ্যায়] 


৬] 
মর্যাদা । 


রা সকলেই শুনিয়াছ, লোকে সমুদ্রের প্রশংসা করে। বড় 
লোকের উপমা দিতে হইলে সমুদ্রের সঙ্গে দিয়া থাকে। এইরূপ 
করিবার কারণ কি? উপরি উপরি দেখিতে গেলে আমরা সমুদ্রের 
এমন কোন গুণ দেখিতে পাই নাঁ। সমুদ্রের আকার ভয়ঙ্কর; অভ্য- 
স্তরে নক্রু, হাঙ্গর, কচ্ছপ, যান্থুষের অনিষ্টকারী মস্ত, জলসর্প প্রভৃতি 
আছে। জল পান করিয়! তৃষ্ঠার্ডের তৃষ্ণা নিবারণ হয় না। সমুদ্র 
এত বৃহৎ হওয়া সত্ত্বেও তৃষ্ণা নিবারণের জন্ত সামান্ত আোতন্বতী সমুদ্র 
অপেক্ষা অধিক উপযোগী । এইরূপ অবস্থায় সমুদ্রকে ধাহারা গ্রশংদা 
করেন, তোমরা হয়ত মনে করিতে পার, তাহারা উন্মাদ; কিন্ত 
তাহা ঠিক্‌ নহে। | 
সমুদ্রের বৃহৎ এবং সুন্দর ছুইটি গুণ আছে। একটির নাম গাস্তীর্য 
এবং অপরাটির নাম মর্যযাদাপালন। এই ছুই গুণের জন্য সমুদ্রকে 
জগতের মধো সর্বাপেক্ষা বড় বল! হয় এবং তাই সকলের. প্রশংসার 
যোগ্য । গুণের লক্ষণ কি? সমুদ্রের অভ্যন্তরে কি পরিমাণে কোথায় 
কি বস্ত আছে, কেহ জানে না। সমুদ্র গভীর, অভ্যন্তরে অসংখ্য 
বছমূল্য রত্ব আছে । তবুও সমুক্র, মানুষের ন্যায় গুণ আছে বলিয়া 


৩৬ ্্রী-ধর্মনীতি । [তৃতীয় 


আস্ফালন করে না। অবস্থা যতই বড় হউক না কেন, সমুদ্র অতি 
সাধারণ ভাবে থাকে। মানুষের ন্যায় আপনার মহত্ব গান করিয়া 
বেড়ায় না । অন্যটি এই যে, আপনার,সীম। ছাড়িয়া যায় না। অতি- 
বৃষ্টি হইয়! ঘদি পৃথিবী ভাসিয়াও যায়, তবু সমুদ্রের জল বুদ্ধি হয় না। 
এবং দ্বাদশ বর্য পত্যন্ত যদি অনাবুষ্টি হয়, তবু সমুদ্রের জল কমে ন|। 
কিন্তু তৃষ্ণ নিবারণকারিণী আ্রোতন্বতী সম্বন্ধে এ কথা বলা যাইতে 
পারে না। আ্রোতস্বতীর মধ্যে কত প্রস্তর, কত কর্দম ) সামান্য বৃষ্টি 
হইল কি অমনি ফুলিয়! উঠিল এবং ভীষণ গর্জন করিয়া প্রবাহিত 
হইল। কাহাকেও ভ্রক্ষেপ করে না। আবার ছুই দিম বৃষ্টি না 
হইলে দুর্দশার একশেষ হয়। সমস্ত গুকাইরা ঘায়। এখন চিন্তা 
করিয়া বল সমুদ্রের প্রশংসা করা উচিত, না! আোতম্বতীর প্রশংসা কর! 
উচিত? সমুদ্র এবং স্রোতস্বতীর দৃষ্টান্ত কেন দেওয়া ইল বোধ হয় 
বুঝিতে পারিয়ান্থ। মন্তুষ্যের সহজ গুণ থাকা সত্তেও যদি গাল্ভী্য্য 
এবং মর্যাদা না থাকে, তাহাকে কেহই প্রশংসা করে না। অন্যান্য 
গুণ তাহার শোভাবর্ধক না! হইয়া বরং নিন্দার কারণ হয়। মন্ুষ্য- 
জন্ম লাত করিয়! যদি দশ জনের মধ্যে গ্রতিষ্ঠা লাভ না করা যায়, 
ভব্বে এইরূপ শ্রেষ্ঠ জন্ম লাভ করিয়া ফল কি? ঈশ্বর মনুষ্যকে সক 
ইতর জন্ত অপেক্ষা শ্রেষ্ঠ করিরা স্থজন করিয়াছেন। তাহাকে নীচ 
হওয়া উচিত নহে। ভৃত্য যদি প্রতুর সঙ্গে সদ্ধ্যবহার করে, প্রভু 
সাহার পদ বুদ্ধি করিয়া দেন। সে মন্দ কাজ করিবে, প্রভূ কখনও 
ইচ্ছা করেন না; বরং ভাল করিরা ইহা অপেক্ষা আরও উপ- 
খুঁক্ত হউক, এই ইচ্ছা করেন। প্রত্যেক মনুষ্যকে আপনার অব. 
স্থার উপযুক্ত কিনা ইহা অপেক্ষা উন্নত হইবার জন্য চেষ্টা করা উচিত। 
ঈশ্বরের এই নিয়ম। এই নিয়ম অন্দরণ করিয়া চলিলে কল্যাণ হয়) 


অধ্যায় ] মর্যাদা । ঙগ 


উল্লজ্বন করিলে মানুষকে অনেক কষ্ট পাইতে হয়। ঈশ্বরের নিয়- 
মান্ুদারে চলিতে গেলে, মানুষকে আপনার মর্যাদা রক্ষা করিয়। 
চলিতে হইবে । এ জগতে বিদ্যা, ধন, মান, ইত্যাদি লাভ করা 
মহজ ; কিন্তু সেই বিদ্যা, ধন, মানের মর্ধ্যাদা রক্ষা বড় কঠিন। মানুষ 
যশের উচ্চ সীমায় আরোহণ করিয়া যদি মর্ধ্যাদাশীল এবং গম্ভীর 
হয়, তবে তাহা রক্ষা করিতে পারে । নতুবা প্রবৃত্তির প্রবল হিল্লোলে 
তাড়িত হইয়া ছুর্ঘশার অগাধ সমুদ্রে ডুবিয়া যাইবে; এমন কি, চি্ন- 
মাত্র পাওয়া যাইবে না। উচ্চতা লাভ অথবা নিকুষ্টতম অবস্থা 
প্রাপ্তি আপনার ইচ্ছার উপর নির্ভর করে। এই জগতে যদি প্রতিষ্ঠা 
লাত করিতে চাও, শুধু ইচ্ছা করিলে হইবে না। লাভের জন্য 
উপায় অবলম্বন করিতে হইবে, আপন আচরণ ভাল করিতে হইবে, 
মন গম্ভীর করিতে হইবে, এবং আঁপনাঁর দীমার ভিতরে থাকিতে 
হইবে। এইরূপ যদি তোমার শক্তি থাকে এবং দৃঢ়প্রতিজ্ঞ হইতে 
পার, তাহা হইলে বড় এবং প্রসিদ্ধ হইবার ইচ্ছা করিতে গার। 
নতুবা ময়ূরের নৃত্য দেখিয়া ময়ূরীর নাচিতে গিয় যে দশা হয়, 
তোমাদেরও সেইরূপ অথবা নিক্ুষ্ট অবস্থা হইবে । একজন বরং বড় 
না হইতে পারে, কিন্তু অবস্থান্গযায়ী সম্মান রাখিয়া চল! সকলেরই 
কর্তব্য | সেই সম্মান রাখিতে মর্ধযাদার প্রয়োজন ।' যেখানে মনুষ্যত্ব 
সেই খানেই আত্মসম্মান এবং আত্মমর্যযাদা । চিরজীবন সুখী হইতে 
পার, এমন কি উপায় আছে ? সংসারে যেখানে যাও না কেন, এবং 
যে অবস্থাতেই থাক না কেন, পদে পদে ছুঃখ রহিয়াছে । যেখানে 
কণিকা পরিমাণও সুখের সম্ভাবনা আছে, সেই খানেই মানুষ ছুটিয়া 
বায়। ছুংখনিবৃত্তি এবং স্ুখপ্রাপ্তির আঁকাজ্ষ। মানুষের পক্ষে ম্বাভাঁ 
বিক। আমাদের প্রত্যেক কার্ষ্য তৃষ্ট হয়, যে কাজ- করিতে ছুংখ 


৩৮ ্্ীধর্্নীতি। [তৃতীয় 


অশ্ন, উদ্বেগ নাই, এবং আননা লাভের সম্ভব, সেই কাজ করিতে মন 
ধাবিত হয়। মানুষ সর্বদাই সুখের উপায় উত্ভীবনের জন্য উৎকষ্টিত। 
ইহা কোনরূপ দূষনীয় নহে। কিন্তু পরিণাম বিবেচন। করিয়া উপায় 
অনুসরণ করা উচিত। পরিণাম না৷ ভাবিয়া যে কোন কার্যে মানুষ 
প্রবৃত্ত হউক না কেন, তাহাতে সকল চেষ্টা বিফল হয়। বরং কখন 
কখন তাহার মন্দ ফলের জন্য আমাদিগকে চিরকাল কষ্ট তূগিতে 
হয়। অধর্দের পথ স্ুপ্রশস্ত। নির্বোধ লোক দূর হইতে সুন্দর দেখিয়া 
তাহাতে প্রবেশ করে। কিন্তু তাহাতে একবার পা দিলে, আর ফিরিয়া 
আসা যায় না; এবং ক্রমে অগ্রসর হইয়া অশেষ দুঃখে পতিত হয়। 
নির্বোধ লোকে যে কাজে প্রবৃত্ত হয়, তাহাতেই সখী হইবে মনে 
করে; কিন্তু শেষে তাহ! দুঃখভাগার হয়। স্ৃতরাঁং কোথাও সুখের 
ছায়। দেখিয়াই সুখী হইবে, এইরূপ মনে করা উচিত নহে । কখন 
কখন আমরা নয়নাভিরাম কোমল হরিৎ তৃণাচ্ছাদিত স্থান দেখিয়া 
বসিতে যাই, কিন্তু সর্প বৃশ্চিক পরিপূর্ণ অশাধার গহ্বরে গিয়া পড়ি। 
জগতে কোন কোন বস্ত্র বাহির হইতে বড়ই মনোরম, কিন্তু অনুভব 
করিলে তাহার অপকারিতা সহজেই উপলব্ধি হয় । আবার কোন 
কোন বিষয় এমন আছে বাহ বাহির হইতে মন্দ দেখায়, কিন্তু পরি- 
গাম ফল অতি উত্তম। কেহ কেহ এইরূপ মনে করেন, ধর্ম এবং 
নীতি সুখের বিদ্রকারক, তাহারা বলেন, যাহ! হইতে আমরা সুখী 
হইব মনে করি, ধর্ম এবং নীতি তাহার অন্তরায়, শান্ত্রকীরগণ তাহা 
করিতে নিষেধ করেন। তাঁহার! নিজে সুখী নহেন, অন্তকেও সুখী 
হইতে দেন না। তাহারা প্রত্যেক বিষয়ে নিরকৎসাহ করেন । 
খাস্তবিক চিন্তা করিয়া দেখিলে এইবপ বিবেচনা বড়ই ভ্রান্তিপূর্ণ। 
নীতি, ধর্ম এবং তাহার অম্ুচরগণ সাংসারিক সুখের সীমা নির্দিষ্ট 


অধ্যায়] মর্যাদা | ৩৯ 


করেন। যখন কোন বিষয় নির্দিষ্ট সীমায় থাকে তখনই স্ুখ- 
দায়ক, কিন্তু সীমা উল্লজ্ঘন করিয়। গেলেই অপরিহার্য দুঃখের 
কারণ হয়, ইহা তাহার স্থির নিশ্চয় জানেন। ষাহারা নীতিশান্্ 
অনুসরণ করিয়া সর্ব বিষয়ে মিতাঁচারী তাহারাই তাহার মর্ম বুঝিতে 
পারেন, অন্তে পারে না। মিতাচারী হইলে সুখের সাধনীভূত ধত 
প্রকার পদার্থ পৃথিবীতে আছে সকলই রুচিকর হয় এবং উপভোগ- 
শক্তি বৃদ্ধি হইয়া রসাস্বাদে সমর্থ হয়। অতএব অমিতাঁচরণ এবং 
যথেচ্ছ ব্যবহীর বন্ধ করিবার জন্য শান্ত্রবিধি। তাহাকে সুখের বিদ্ব- 
কারক মনে করা উচিত নহে | শাস্ত্রবিধি অনুসারে যাহারা চলেন, 
স্থখের সাধন অল্প হইলেও তাহার! সম্পূর্ণ সুখ অনুভব করিতে সমর্থ 
হন। যে লোক মিতাচারকে সুখের বিদ্ব মনে করে, মীম! উললজ্বন 
করিয়া স্থখভোগ করিতে চায়, এবং এইরূপ সুখ ভোগই জীবনের 
উদ্দেস্ত মনে করে, শাস্ত্র তাহাদের বিরোধী । সংসারের স্থুখ নিতান্ত 
ক্ষণভঙ্গুর, পদে পদে বিপদের সম্ভাবনা । মিতাঁচরণ, আত্মসংযমন এবং 
সাবধানতা অবলম্বন করিলে মনুষ্যজীবন সুখের ভাগার হয়। যাহার! 
সংসারে প্রথম প্রবেশ করে, যাহাঁদের সংসারের ভাল মন্দ সম্বন্ধে জ্ঞান 
নাই, তাহাদের এই সকল গুণ থাকা নিতান্ত প্রয়োজন । কিন্তু বড়ই 
ছুঃখের বিষয়, যাহার! নৃতন সংসারে প্রবেশ করে, তাহারা! এই সকল 
গুণের অধিক আদর করে না। তরুণ অবস্থায় যাহারা সংসারের 
বাঞ্জারে ভ্রমণ করে, তাহাদের চক্ষু এইরূপ অন্ধ যে, যাহা কিছু দেখে 
তাহাই মনোহর বলিয়া মনে করে। অতিশয় মন্দ যাহা তাহাঁও অন্ধ- 
তার জন্য ভাল বলিয়া মনে হয়। ুখাশারূপ পিশাচ তাহাদের 
বুদ্ধিকে মোহান্ধ করে, ভোগ বাননার আতিশয্যে মন সর্র্দ! বাগ্র 
এবং উৎকষ্টিত থাকে ।, যৌবনমদান্ধ লোক অগ্র গম্চাৎ কিছুই 


৪৩ স্্রী-ধর্মশনীতি । [তৃতীয় 
দেখে না। চক্ষু থাকিতেও দিবালোকে মোহগর্ডে পড়িয়া ঘায়। 
ঘৌবনমদে মত্ত হইয়া! তাহাদের বুদ্ধি এরূপ হিতাহিত বিবেচনাশূন্য 
এবং উদ্ধত হয় ষে, কিছুতেই তয় থাকে না'। ভালরূপ না বুঝিয়া, 
অগ্র পশ্চাঁৎ নাঁ ভাবিয়া, যাকে তাঁকে বিশ্বাস করে। বিশেষরূপ 
বিবেচন। করিয়া কোন কাজ করিবার ধৈর্য থাকে না। তরুণ ব্যক্তি 
সহজে অন্যকে বিশ্বাস করে, কারণ তাহাদের বহুদর্শীতা নাই। 
ওঁদ্ধতাবশতঃং বিপত্তি অন্থুভব করে না। যেক্সুর ধরে, তাহা আর 
ছাড়ে না; নিরাঁশা প্রভৃতি সংসার জ্ঞান আঁদবে নাই। এইরূপ 
যৌবনকাঁলে অমিতাঁচারী, অলস, অসাবধান, এবং ইন্জ্িযপরবশ 
হইলে অধঃপাতে না গিয়া কি পারে? হে তরুণ, তুমি সংসা- 
রের বাজারে এই প্রথম প্রবেশ করিয়াছ, সাবধান, এখানে অনেক 
চোর, দস্থ্য, ঠগ আছে) ইহারা তোমাকে পথ ভূলাইয়া নিয়া 
সর্বস্ব হরণ করিবে । এখানে ছুইটি পথ আছে, এক সুপথ আর 
এক কুপথ। যদি সৎপথ অবলম্বন কর, তবে কল্যাণ হইবে ; অসৎ পথে 
গেলে কি হইবে, স্পষ্টই বুঝিতে পার। ধর্মপথ সরল, স্বুখদায়ক এবং 
প্রশস্ত; অধর্্ম পথ বক্র, দুঃখদায়ক ও সঙ্কীর্ণ। কোন্‌ পথ অবলম্বন 
করিবে, পূর্বে বিচার কর। তোমাদের পূর্ববর্তী ধাহারা সৎ পথ অনু- 
সরণ করিয়াছিলেন, তাহারা ধন মান এবং সুখে তৃপ্ত হইয়া জগন্তে 
নাম চিরস্থায়ী করিয়া গিয়াছেন | অধর্শ পথাবলম্বীরা সর্ধাস্ব হারা- 
ইয়া জীবনন্মূত অবস্থায় দিন যাপন করিয়াছে । এখন তোমরা 
প্রবাসে চলিয়া, অগ্রী পম্চাৎ বিবেচনা কর; এই কথ নিশ্চয় জানিও, 
তোমাদের ভবিষ্যৎ মান, অপমান, সুখ ঢুঃখ, যশ অপযশ ইত্যাদি 
তোমাদের বর্তমান আচরণের উপর নির্ভর করে। তোষরা বেক্ধপ 
করিবে, সেইরূপ অবস্থা হইরে। এই সমূয় যে বীজ বপন করিবে, 





অধ্যায়] মর্ধ্যাদা । ৪১ 
তাহার ফল শেষে ভোগ করিতে হইবে। ধুতুরা রোপণ করিয়া কখ- 
নও আম ফল আশা করিতে পার না। অতএব তোমাদের বুদ্ধিকে 
পরিণামদর্শিতার দিকে লইয়া যাও। বৃদ্ধের সেবা কর, তীহাঁদিগ- 
হইতে অনেক উপদেশ লাভ করিতে পারিবে । যাহার পরুকেশ, তাহা 
কেই বৃদ্ধ মনে করিও না। পর্ককেশ হইলেই বুদ্ধ এবং জ্ঞানী, এইরূপ 
মনে করিও না । এইরূপ লোককে-বৃদ্ধ বলিলে বুদ্ধ নামের অপমান 
করা হগ্ধ। তাহাদিগকে বয়োবৃদ্ধ বলিতে গার । সেই প্রক্কত বৃদ্ধ, 
যে পরিণামদর্শা, বন্ুদর্শী এবং সচ্চরিত্র। শাস্ত্র অধ্যয়ন করিয়া যিনি 
বুদ্ধের সেব! করেন না, তিনি শত বিদ্যা উপাজ্জন করিলেও জ্ঞানী 
আখ্যা পাইতে পারেন না। জ্ঞানী লৌকদের সঙ্গে থাকিয়া সছুপদেশ 
শ্রবণ, লৌকিক রীতি ও ধর্ম শিক্ষা করা৷ উচিত। এইরূপ জ্ঞানী 
বৃদ্ধের সঙ্গে থাকা হয়ত তোমাদের সকলের পক্ষে সম্ভবপর না 
হইতে পারে। কিন্তু তাহাদের লিখিত গ্রন্থ হইতে উপদেশ লাভ 
করিয়া সেইরূপ আচরণ করিতে পার। রাশি রাশি গ্রন্থ পাঁঠ 
করিরা যদ্দি তাহার লিখিত উপদেশানুসারে আচরণ না কর, তবে 
লক্ষ লক্ষ গ্রন্থ পাঠ করিয়া কোন ফল নাই। তরুণ হৃদয়ে লোভ ভয়- 
স্কর শত্র। এইরূপ সহঅ সহত্র দৃষ্টান্ত দেখিতে পায়! যাষ, সামান্য 
পদার্থের লৌভে সমস্ত জীবনের সুখ এবং প্রাণ পর্্যস্ত বিনষ্ট হয়। 
আপাত-মধুর পরিণামে ভয়ঙ্কর সুখের পশ্চাতে ধাবিত হওয়া উচিত 
নহে। চরিত্র পবিত্র রাখিবার জন্ত সতত চেষ্টা করিবে । এই জগতে 
পবিত্র চরিত্রের ন্যায় আর মূল্যবান্‌ ধন নাই। ইহা অতি সাবধানের 
সহিত রক্ষা করা উচিত। যতক্ষণ পর্য্যন্ত ফুল বৃক্ষে থাকে, ততক্ষণ 
তাহার শোভা, ঝরিয় পড়িলে স্্লান হইয়া যায়। সুগন্ধি হইলেও পদ 
দলিত হয়। দলিত কুস্থুমকে কে কুড়াইয়! লয়? সেইরূপ মানুষের 
স্ত্রী, ধ, দী,[ ৬] 





৪২ স্্রীধর্ম-নীতি | [হৃতীয় 





অনেক গুণ থাকা! সব্ধেও যে পধান্ত তাহার চরিত্র পবিত্র থাকে, সেই 
পর্যান্ত তাহার সন্মান। একবার কলঙ্কিত হইলে আর কেহ তাহাকে 
জিজ্ঞাসা করে না। লজ্জীভানে মুখ উঠাইতে পারে না। একবার 
মান গেলে, আর ফিরিয়া পাওরা ঘার না! বিশেষতঃ যাহারা ভষ্ট- 
চত্দিত্র তাহাদের সম্ধান্ধত কথাই নাই । যদিও সাধারণ লোক তাহা- 
দিগকে উচ্চ পদ প্রদান করে, কিন্ত দ্িন দিন তাভারা নিস্তেজ হইয়া 
পড়ে। কারণ, ক্ুহ্রগাপের জন্য অনুতাপ তাহাদিগকে দিবানিশি 
দংশন করে | বাতির হইত্ত তাহাদিগকে রাজার ন্যায় সুখী বোধ 
হইলেও মনে অণমাত্র স্ুথ নাই । এইজপ হইতে হইতে তাহার! 
নীচত্ব প্রাপ্ত ভন । অভ্যাস একবার দূষিত হইলে আর সহজে ছাড়ে 
না। চরিত্র দোষে আপনার উচ্চপদ ভারাইলে বহু চেষ্টাতেও পুনঃ 
পাওয়া যান না। কন্তম একবাৰ বুন্থচ্যুত হইলে আর তাহাকে সেই 
স্থানে রাখা যার না। নীচ কুলে জন্ম প্রাণ কনিয়া'ও যদি পবিজ্র 
চরিত্র হর, সকলে তাহাকে সম্মান করে। পৰি চরিত্রের ন্যায় অমূল্য 
পদার্থ আন জগত কিছুই লাই! এজনা অধিক পরিশ্রম কিম্বা অর্থ 
বানর করিতে ঠয় না; ধর্ম অনুসরণ এবং আত্মপন্মীন রাখিয়া চলিলে 
তাহা সহজে মিলে । পৃথিবীর সমস্ত ধন দান করিলেও পবিত্র চরিত্র 
লাভ করিতে পারিবে নাঁ। সেই দুলভ ধন হস্তে পাইয়া হেলায় নষ্ট 
করিও না। আপনার নির্ধ,দ্ধিতায় হারাইলে পরিণামে অনেক কষ্ট 
ভূগিতে হইবে । তুমি এখন যৌবন মদে অন্ধ ॥ তুমি হয়ত মনে 
করিতেছ, এই মনোহর রূপ, সুন্দর যৌবন, মনের উল্লাস, ধন ইত্যাদি 
এইরূপই থাকিবে ৷ কিন্তু ইহা! তোমার বিষম ভ্রম | তুমি স্পষ্ট 
দেখিতে পাইভেছ সকল দিন সমানে যায় না। সকল পদার্থই ক্ষণ- 
ভঙ্গুয। এই তোমার যৌবন, যাহার অহষ্টারে আজ তুমি মত্ত হইয়া 


অধ্যায় ] মর্যাদা । ৪৩ 





সদদৎ বিচার না করিয়া মদ-মত্ত মাতঙ্গের ন্যায় যে পথ সম্মুখে দেখি 
তেছ, তাহাতেই প্রধাবিত হইতেছ । তাহা কিরূপ চঞ্চল জান কি? 
বর্ধাকালে বৃষ্টি পড়িরা ক্ষুদ্র শ্োতস্বতী পূর্ণ হর, তখন তাহার কি 
সৌন্দর্য ! তাহার দেহে এত বল যে হস্তী প্রভৃতি বৃহৎ জ্তও সম্মুখে 
পড়িলে ভাসাইয়া লইয়া যায়; বড় বড় সেতু ভাঙ্গিয় বায়। (যে জল 
একবার যার আর ফিরিয়া আসে না; শুধু তাহা নহে, তাহার পূর্ব 
মনোরঞ্জন শোভা__সেই বল, বাহাতে হস্তী ভাসিয়া গিয়াছিল, সত 
ভাঙ্ষিয়াছিল, সেই ভীবণ নাদ কিছুই থাকে না, থাকে শুধু কর্দম | 
যৌবনও সেইরূপ । তোমার দেভ-আ্োতস্বতী এখন যৌবন-জোঘ়্ারে 
পূর্ণ, দেখিও যেন ধণ্মসেড় ভায়া নাযার়। তোমার জীবন-সরো- 
বর স্চরিত্ররূপ অক্ষর জলে পূর্ণ কর; তাহার চারি দ্রিকে মিতাচরণ 
রূপ বাধ দেও; তণছাতে সদগুণন্ধপ সুন্দর শতদল বিকসিত হইয়া 
কত শোভা ভইবে। কিন্ত তুমি যদি মিতাচন্ণরূপ বাধে তাহা না 
বখধ, তাহার সমস্ত জল শু হইয়া ছুপু ণরূপ কদ্দম মাত্র পড়িয়া 
থাকিবে । অল্প দিনের মধ্যেই তাহা হাতে হা বাহির হইবে, 
কেহ নিকটেও যাইবে না। সমুদ্রের ন্যায় গম্ভীর হও, মিতাচিরণ 
দ্বারা আপনার চবিত্রকে পবিভ্র রাখিলে এইরূপ হই পারিবে। 
এখন কিরূপ আচরণ কারলে মিতাচারী ভওয়া বার, এই সঙ্বন্ধে 
সংক্ষেপে কিছু বলা. ঘাইনেছে। 

প্রথম, কোন সময়ই নিষ্র্থী হইয়া] বসিয়া থাকিবে না। কোন 
নাকোন কাজ করিবে । এইবপ করিলে মন অন্য কোন বিষয়ে 
মাইতে অবসর পাইবে না। অনেক সমঘেই যে সকল লোক কাজ 
না করিয়া অলপ ভাবে দিন কাটার তাহারাই দ্ুবুত্ত ভয়। কোন 
একটা বিষয়ে নিধুক্ত থাকা মনের ধর । সুতরাং মানুষ যদি কোন 


৪৪ ্ত্রীধর্-নীতি। [তৃতীয় 





একটা ভাল বিষয়ে মন নিযুক্ত ন! রাখে, অল হইয়া বসিয়া থাকে, 
তাহা হইলে মন ভাল মন্দ বিচার ন! করিয়া অন্ধের ন্যায় যে দিকে 
ইচ্ছা। সেই দিকেই যায়। নীচ বিয়ে আসক্ত হওয়া বড় সহজ । জল 
যেমন আপনা হইতে ইচ্ছান্গরূপ স্থানে যাইতে পারে না, যে দিকে 
পথ পায় সেই দিকেই ধায়, মনও সেইরূপ । অতএব, সাবধানে 
মনকে ভাল বিষয়ে প্রধাবিত করিতে হইবে, মনকে কখনও নিষর্ধা 
রাখিবে না। দ্বিতীয়, আত্মসং্যমন অভ্যাস করিবে, তাহা“হইলে 
কোন কাজ সীমার বাহিরে যাইবে না । অভিলষনীয় এবং নিতান্ত 
প্রিয় হইলেও যে কাজ তোমার অহিতজনক মনে করিয়া গুরুজন, 
শিক্ষক কিন্বা' অভিভাবক করিতে নিষেধ করেন, তাহ কখনই করিবে 
না। কোন কাজ করিবার পুর্বে গুরুজনের আজ্ঞা লইবে, জ্ঞানী 
লোকের পরামশ জিজ্ঞাসা করিবে । আপনার বৃদ্ধির উপর নির্ভর 
করিরা কোন কাজ' করিবে না। আপনাঁপেক্ষা অন্যে অধিক কি 
বলিবে, অন্যকে জিজ্ঞাসা করিয়া কি লাভ হইবে, এইরূপ মনে করা 
ভ্রম। কারণ, কোন বিষয়ে ভাল মন্দ বিচার করিবার যোগ্যতা তোমা- 
দের এখনও হয় নাই! তোমা অপেক্ষা বয়োজ্যষ্ঠ ব্যক্তি এবং অন্ান্ত 
জ্ানীগণ অভিজ্ঞতা দ্বারা অনেক শিখিয়াছেন, তাই তাহারা তোমা- 
দিগকে জ্ঞানী হইবার জনা নীতিবিরুদ্ধ কাজ না করিতে উপদেশ 
দেন। তীহাদের কথ। শুনিয়া কাজ করিবে, নতুবা তোমাদের যথেষ্ঠ 
ক্ষতি হইবে, ইহাঁতে কিছু মাত্র সন্দেহ নাই। তৃতীয়, বিনয়ী হইবে) 
বিনযের ন্যায় বন্ধু পৃথিবীতে আর কিছুই নাই। পরমেশ্বরের অপূর্ব 
সৃষ্টি মধ্যে যত পদার্থ আছে, সকলই বিনয়ের গুণ গান করে। এই 
জগতে যে যত নত, তাহার তত যোগ্যতা এবং শোভা । গোলাপ, 
জুই, জাতি প্রভৃতি বৃক্ষগণ ভূমি পধ্যন্ত মূন্তক অবনত করিয়া রহি- 


অধ্যায়] মরধ্যাদা। ৪৫ 


য়াছে। তাহাদের কেমন শোভা, কেমন আদর ! এমন কে আছে 
ঘে, তাহাদের প্রশংসা না করে, এবং তাহাদের পুষ্প চয়ন করিয়া 
হৃদয়ে না রাখে? সকলেই তাহাদিগকে ভাল বাসে। আবার দেখ, 
বাশ ও তালবৃক্ষ কাহাকেও গ্রাহ:না করিয়া, উদ্ধ দিকে মস্তক 
উত্তোলন করিয়া দাঁড়াইয়া থাকে? তাহাদের কি ছূর্দশা। তাহাদের 
মূল শুদ্ধ টুকরা টুক্রা করিয়া উননে দেওয়া হয়। কিন্বা অন্য কোন 
এইরূপ কাজে ব্যবহৃত হয়। চিন্তা করিয়া দেখিলে দেখা যায়, পরমে- 
শ্বর মনুষ্যকে যত গুণ প্রদান করিয়াছেন, তন্মধ্যে বিনয় সর্বাপেক্ষা! 
শ্রেষ্ঠ। অতএব যিনি বিনয়ভূষিত, তিনি সর্বাপেক্ষা বড়। সংসারে বড় 
হইতে চাহিলে বিনয়ী হইবে। বিনয় ভিন্ন অন্ত গুণে কোন কাজ 
আসিবে ন1। অহঙ্কার মনুষ্যের পরম শক্রু | যে পর্যন্ত মাঙ্গষ নআ্রতার 
সহিত ব্যবহার করে, সেই পর্য্যন্ত তাহার উন্নতি। অহঙ্কার অধঃ- 
পাতের পূর্ব লক্ষণ। কিছু কাল পরেই বিনাশ নিশ্চিত। ইতিহাস 
এবং অন্ত গ্রন্থ পাঠ, অন্যের এবং আপনার অবস্থা বিচার করিলে 
ইহার সহস্র সহস্র দৃষ্টান্ত দেখিতে পাইবে । অহঙ্কারে উৎফুল্ল হওয়া 
মূর্থের কাধ্য। পরমেশ্বরের এই অনন্ত ও অচিন্তা রাজ্যে কত বড় 
বড় পদার্থ আছে, এবং কত প্রকার প্রাণী আছে। সৎ ও অসৎ 

বিচার করিবার শক্তি আছে । মানুষ যতই জ্ঞানী হউক না কেন, 

এই সকল মানব বুদ্ধির অগম্য। কেহই সর্বাপেক্ষা বড় এইরূপ বলা 

যায় না। ইহাতে কাহারও অহঙ্কার থাকিতে পারে না। সকলেরই 

কোন না কোনরূপ দোষ কিম্বা অভাব আছে। অহঙ্কারের স্থান 

কোথায়? তোমার আমার ন্যায় ক্ষুদ্র প্রাণী কি, বড় সার্বভৌম 

রাজা, কুবেরের ন্যায় ধনবান্‌, বৃহস্পতির ন্যায় বিদ্বান্‌, ব্যক্তিরই 
অহঙ্কার চূর্ণ হইয়! যায় ) জগতের যে দিকে চাও, সেই দিকেই বিন: 


৪৬ স্ত্ীধর্ম-নীতি। [তৃতীয় 





রেয় জয়, অহস্কারের পরাজয় । ঈশ্বরের সৃষ্টি মধ্যে সকল স্থাবর জঙ্গম 
পদার্থ বলিতেছে, বিনয়ী হও । 

মানবের বিনয় থাঁকিলে শুধু তাহার গুণ বৃদ্ধি হয়, এমন নহে; 
সখ এবং যশও লাভ হয়। বিনয় থাকিলে মানুষ উদ্ধত হইয়া কোন 
মন্দ কথা বলে না, এবং সকলের নিকট নম্র হইয়া ভালবাসা লাভ 
করে। সকলই তাহাদিগকে ভাল বাসে, এমন কি শত্রু পথ্যন্ত মিত্র 
হইয় যার। কেমন আশ্র্ধা! সকল লোক তাহাদের প্রশংসা করে । 
জগতে যদি কেহ প্রতিষ্ঠালাভ করিতে চাহেন, তাহাকে ক্ষুদ্র অর্থাৎ 
নম্র হইতে হইবে। নম্তাই উচ্চ পদ দান করে। নম্র হইতে 
চেষ্টা করিবে, তাহা হইলে তোমার সকল লাভ হইল। যদি কেহ 
তোমার নিন্দা! করে, তূমি রাগ করিবে না। তোমার মধ্যে নিন্দার 
যোগ্য কোন দোষ আছে কি না, প্রথমে বিচার করিয়া দেখিবে। যদি 
দৌষ থাকে, মংশৌধন" করিতে চেষ্টা করিবে, এবং ধাহার। দোষ 
দেখাইয়াছেন, তাহাদের নিকট কৃতজ্ঞ হইবে। যদি তোমার দৌষ 
নাথাকে, তবে ধাহারা নিন্দা করিয়াছেন, তাহাদিগকে মন্দ ন বলিয়া 
তীহাদের সহিত সদ্যবহার করিবে। কেহ তোমার মন্দ করিলে 
তুমি তাহার মন্দ করিবে না, বরং তাহার ভাল করিবে। এইরূপ 
করিলে তাহারা লঙ্জিত এবং অন্যায়ের জন্য অনুতপ্ত হইয়া তোমার 
মঙ্গে সদ্যবহার করিবে। বৃদ্ধিমান্‌ জ্ঞানী কখনও উগ্র, অহঙ্কারী ও 
উদ্ধতপ্রকৃতি হন না। তাহার! সর্বদা বিনয়ে নর হইয়া থাকেন। 
কবিশ্রেষ্ঠ কালিদাস বলিয়াছেন, ধিনি জ্ঞানী তাহার গুণ সমৃদ্ধি থাঁকি- 
লেও উদ্ধত হয় না। যেমন আত প্রভৃতি বৃক্ষ ফলবান্‌ হইলে ফল- 
ভরে অবনত হয়, মেঘ নবজল সঞ্চারে ভূপতিত হয়। যে মনুষ্য নর 
না হইয়া অহঙ্কারে স্ফীত হইয়া অন্য লোককে গ্রাহ্থ করে না, তাহার 


অধ্যায়] মর্ধ্যাদা | ৪৭ 
মহৎ গুণ থাকিলেও কেহ তাহার পানে তাঁকাইতে চায় মা। বিনয়ী 
এবং বাহার নিকট বিনয় প্রকাশ করে, উভয়েরই আনন্দ হয়। আপ- 
নার ভূল হইলে এবং কেহ আপনার দোষ দেখাইলে, রাগ না করিয়া! 
যদি তাহা স্বীকার করা হয়, তাহ! হইলে ক্রোধজাত কলহ প্রভৃতি 
মহা অনর্থ কখনও হইতে পারে না। শুধু তাহা নয়। আপনার 
দোষের উপযুক্ত দণ্ডও ভোগ করিতে হয় না এবং যাহার নিকট 
আর্মরা নমর হই, আমাদের প্রন্তি তাহার বিশ্বাস এবং প্রেম জম্মে। 
চতুর্থ, বয়োজোষ্ঠ ব্যক্তি, উপদেষ্টা এবং তাহাদের সমকক্ষ 
লোকদিগকে যথাযোগ্য সম্মান করিবে। ঈশ্বরের পরই মাতা পিতা 
পুজ্য। তুমি যেআজ মনুষাত্ব লাভ করিয়া চারি দিকে প্রতিষ্ঠা- 
লাভ করিয়াছ, স্থখ উপভোগ করিতেছ, সকলই তোমার মাতা পিতা 
ও নীন্তিমাগ প্রদর্শক উপদেষ্টার প্রসাদে করিতেছ। নতুবা, জগতে 
তোমার ন্যায় কত ক্ষুত্র পরমাণু পড়িয়া রহিয়াছে, কে তাভাদিগকে 
জিজ্ঞাসা করে? পিতা মাতা এবং শিক্ষক যে উপকার করেন, 
তাহার প্রতিদান নাই। ধর্ম্পথ অন্ুলরণ করিয়া আপনার শক্তি 
অনুসারে তাহাদের আজ্ঞা পালন করিলে, কতক পরিমাণে" সেই 
খণ পরিশোঁধ হয়। নতুবা, হতভাগ্যের জন্মে মাতার বুখা কষ্ট 
মাত্র সার হয়। গুরুজনের সন্মুথে উদ্ধত, অবাধ্য, ক্রোঁধপূর্ণ এবং 
অসত্য কথা বলিবে না । তাহাদিগের সম্মুখে ক্রোধ, আপনার মহত্ব 
এবং অহঙ্কার প্রকাশ করিধে না। তীহারা যাহা বলিবেন, মনোধো- 
গের সহিত শুনিবে ; এবং তাহাদের উপদেশান্ুসারে কাজ করিবে | 
ইহাতে তোমার কল্যাণ হইবে। শক্তি অনুসারে তীহাঁদের সেবা 
করিতে কখনও অবহেলা করিবে না। বয়োজ্যোষ্ঠ ব্যক্তিগণ, শিক্ষক 
কিবা অপরিচিত কোন পিক্ষিত লোক আসিলে ফীঁড়াইয়া সন্মান 


৪৮ স্ত্রীধর্ম-নীতি । [তৃতীয় 





করিবে । আ'সিবার সময় তাহাদিগকে অভ্যর্থন! করিবে । যাইবার 
সময় পশ্চাৎ পশ্চাৎ যাইয়া বিদায় দিবে । নমস্কার প্রভৃতি সম্মানস্থচক 
ব্যবহার করিবে? সমকক্ষদিগকে যথোচিত সম্মান করিবে । নম- 
স্কার করিলে মস্তক অবনত করিবে । আমাদের দেশে জাতি অন্ধু- 
সারে যে সন্মান দেখান হয়, তাহা ঠিক নহে। কারণ, ঈশ্বর-স্টটিমধ্যে 
জাতির কোন সম্মান নাই। গুণেরই শুধু সম্মান হওয়া উচিত। 
ধাহাকে নীচ জাতি মনে করিতেছ, তাহার মধ্যে এমন গুণ থাঁক্ষিতে 
পারে, যাহা তোমাপেক্ষা উচ্চ জাতির মধ্যে হয়ত মিলিবে না । অত- 
এব, গুণের সম্মান করাই উচিত । বয়ঃকনিষ্ঠ বাক্তিও যদি জ্ঞানে 
শ্রেষ্ঠ হয়, তবে তাহাকে বড় মনে করিয়া সম্মান করা উচিত। পক্ 
কেশ, উচ্চ সম্বন্ধ অথবা ধনে কেহ বড় হয় না । জ্ঞানে ধিনি বড় 
তিনিই বড়। দেশ রীতি অনুসারে যাহারা নমস্কার করিলে তুমি 
আশশীর্ধাদ করিবে, তাহারা নমস্কার করিলে তুমিই কল্যাণদাতা 
এবং তোঁমার আশীর্বাদেই তাহার কল্যাণ হইবে এইরূপ মনে করিয়া, 
দীর্ঘায়, ধন, ধান্য ইত্যাদি সুখ সমৃদ্ধি হউক এইরূপ বলিবে না। 
ঈশ্বরের নিকট তাহার কল্যাঁণের জন্য প্রার্থনা কবিবে। অন্যের 
ভাল মন্দ করিবার তোমার শক্তি কোথায়? যদি তোমার সেই শক্তি 
থাকিত, তবে তোমার কিছুরই অভাব হইত নাঁ। অন্যকে আশীর্বাদ 
এবং তাহার কল্যাণ করিয়া নিজের কল্যাণ সাধন করিতে, এবং 
যাহাকে ঘ্বণী করিতে তাহাকে অভিসম্পাত করিয়া! জগত হইতে 
তাঁড়াইয়া দিতে । কাহারও ইষ্টানিষ্ট করিবার ক্ষমতা নাই, ইহা 
অতি সুব্যবস্থা । যদ্দি লোকের অভিসম্পাত করিবার ক্ষমতা! থাঁকিত, 
তাহা হইলে পৃথিবীর দশ! যে কি হইত, তাহা আমরা কল্পনাও 
করিতে পারি না। কাহারও সহিত কথ! কহিবার সময় তাহার 


অধ্যায় ] অধ্যাদা । ৪৯ 


দিকে চাহিয়া প্রসর্রবদনে কোনরূপ গোলমাল না করিয়া সময়োপ- 
যোগী এবং পরিমিত কথ! বলিবে। যাহা বলিবে তাহা সত্য এবং 
অগ্রপশ্চাৎ্ৎ বিবেচনা করিয়া! বলিবে। যে কথাতে পরনিন্দা কিন্বা 
পরের অনিষ্ট হয়, এমন কথা কদাপি কহিবে না। যে কথাতে আপ. 
নার, অন্যের এবং সত্যের সম্মান রক্ষা হয়, এমন কথা কহিবে। যদি 
কেহ দেখ! করিতে আইসে, তাহাকে উপযুক্ত সম্মান করিয়] বসাইবে। 
অন্তকে নিয়ে বসাইয়। আপনি উচ্চে বসিবে না। আঁগন্তকের কুশল 
জিজ্ঞাসা করিবে । অন্যে তোমাকে কুশল জিজ্ঞাসা করিলে, “ ঈশ্বর 
কৃপায় ভাল আছি” বলিবে। তাহার পর, যাঁতা বলিবাঁর আছে, 
বলিবে। গুরুজন এবং অপরিচিতের সঙ্গে একাসনে বসিবে না। 
সম্মানিত লৌক আপিলে, আপনি দ্ীড়াইয়! তিনি বসিলে পর, তাহার 
আজ্ঞা নিয়া এক পাশে বসিবে। কাহারও সম্মুখে বসিবে ন! অথবা 
দাড়াইয়। থাকিবে না। মুখের দিকে তাকাইয়া থাকিবে না। চাহিবার 
সময় সরল এবং নত্রভাবে চাহিবে । কোনরূপ মন্দ অভিপ্রায় আছে, 
কেহ যেন বলিতে ন| পারে । বলিতে, চলিতে, বসিতে গম্ভীর হইবে । 
হস্ত, পদ, চক্ষু দ্বার! চঞ্চলতা দেখাইবে না । কেহ জিজ্ঞাসা না করিলে, 
কথ! কহিবে না। জিজ্ঞাসা করিলে অল্প এবং সময়োপযোগী উত্তর 
প্রদান করিবে । কেহ সম্মুখে বসিলে, জোরে খ' করিয়া থুথু ফেলিবে 
না। নিতান্ত আবশ্তক হইলে উঠিয়া গিয়া আড়ালে ফেলিবে। 
কাহার সম্মুখে আঙ্গুল ফুটাইবে না, পা ধাপরাইবে না, অথবা কোন 
রূপ অসভ্যের স্তাঁয় বসিবে না। কাহার সহিত কথা কহিবার সময় 
যেন গায়ে থুথু না পড়ে, মুখে বরং কাপড় দিয়া কথা কহিবে। গুরু- 
জন, বড় লোক, বিদ্বান্‌ এবং অপরিচিতের সঙ্গে কথা কহিতে "আপনি, 
“আপনার * প্রভৃতি সম্মগিস্ছচক কথা ব্যবহার করিবে । তীহাদের 
আআ, ধঃ শী, [৭] 


৫০ সত্ীধর্ম নীতি। [তৃতীয় 
সহিত কথ। কহিবার সময়, যেন কোনরূপ আদেশ করিতেছ, এইরূপ 
ভাঁবে বলিবে না। কেহ উপকার করিলে কিন্বা কোনরূপ সাহায্য 
করিলে, তাহার প্রতি কৃতজ্ঞতা দেখাইবে। অসরল ব্যবহার করিবে 
না; কাহাকে পরিচয় করাইয়া! দিবার সময়, যদি আঙ্গুল দিয়! 
দেখাইতে হয়, তবে এক অন্কুলি দিয়। না দেখাইয়া সকল অঙ্গুলি 
জড় করিয়া দেখাইবে। রাজপথে দীড়াইয়া অনেকক্ষণ অন্যের সে 
কথা কহিবে না। জানাল! কিন্বা দ্বারে দাঁড়াইয়া রাস্তার তামাসা 
দেখিবে না । আন্যে কথা -কহিবার সময় নিকটে যাইবে না, অথবা 
আড়ালে ধীড়াইয়া থাকিয়া শুনিবে না। চলিবার সময় রাস্তার ছুই 
পাশে হেলিয়া ছুলিয়া, উর্দমুখী হইয়। কিন্বা দৌভিয়া চলিবে না; 
সরলভাবে নীচদিকে মস্তক রাখিয়। ধীরে ধীরে যাইবে। রাস্তায় 
কিন্বা! অপরিচিতের সম্থুথে যাইবার সময়, সর্ধব ভঙ্গ ঢাঁকিয়া যাইবে । 
পর্ববকালে এই দেশীয় উচ্চ বংশীয় রমণীগণের মধ্যে ছুইখানা বস্ত্র পরি- 
বার রীতি ছিল। কিন্তু বর্তমান কালে কোন কোন স্থানে এইন্ধপ 
দেখা যায়, রমণীগণ জল আনিবার সময় কিন্বা অপর কাজ করিবার 
সময় কাপড় কোমরে বাঁধেন। তাহাতে পারের উপরিভাগ একরূপ 
অনাবৃত হইয়া যায়। বস্ত্র ইত্যাদি ধুইবার সময় তাহাদের বাহাজ্ঞান 
থাঁকে না । ইহ! অতি মন্দ রীতি এবং সর্বাতোভাবে পরিত্যাজ্য । নদী, 
পুক্করিণী কিন্বা অন্য যে স্থানে পুরুষ থাকে, সেখানে শরীরের বন্ত 
খুলিয়! স্নান করিবে না। নিতান্তই স্নান করিতে হইলে, অতি প্রত্যুষে 
কিন্বা অশীধার থাঁকিতে যখন কাহাকে দেখ। যায় না, সেই সময গাল 
করিয়। আসিবে । রমণীদের খোলা জায়গায় জ্লান না করিয়া, ঘরে ঘে 
স্থান ঢাকা, এমন স্থানে স্নান করা উচিত। 

অপরিচিত স্থান কিন্বা। বাজারের মধ্য দিয়া কোথাও যাইতে 


অধ্যায়] মর্য্যাদ। । ৫১ 
হইলে একা যাইবে না,সঙ্গে কোন আত্মীয় কিম্বা বিশ্বাসী লোক লইয়া 
যাইবে । রাত্রিতে অপরিচিত স্থানে কিম্বা আবশ্তকীয় কাজ ভিন্ন 
অগ্ভের বাড়ী যাইবে না? যদি যাইতে হয়, নিতান্ত সাবহিতে অন্ত 
একজন লোক সঙ্গে করিয়া যাইবে। ধাহাদের আত্মসন্মান জ্ঞান আছে 
তাহারা নাটক তামাসা প্রভৃতি দেখিতে যাইবেন না, তাহাঁতে বড়ই 
অসম্মান হয়। দেই সকল স্থানে দকল লোক ভাল অথব1 সভ্য নহে। 
সেখাশন বাচ্যাবাচোর বিচার নাই, তথায় স্ত্রীলোকের মর্য্যাদ! রক্ষা না 
ভইয়া লাঞ্চনা হইতে আ.শ্চর্যা লাই । বড়ই পরিতাপ এবং লজ্জার বিষয় 
এই যে, আজ কাল কোন কোন অধ্ধশিক্ষিতা রমণী ক্ষণিক সুখের জন্ত 
আমোদ তামাসার স্থানে যাইয়া আপনার সাধবী নামে কলঙ্ক আরোপ 
করিতেডেন। কোন কোন স্থানে এইরূপ দেখা যায়, রমণীগণ পুরাণ, 
হরিকথা ইত্যাদি শুনিবার জন্য দিন রাত্রি যে সময় ইচ্ছা, সেই সময়ই 
যান। সেই সকল স্থানে তি হাদিগকে কখন কখন বারাঙ্গনাদের নিকট 
বসিতে হয়। কার সেই স্থান পবিত্র, তাহাতে সাধু; অসাধু, সাধবী, 
অসচ্চরিত্রা, বারাঙ্গনা সকলেই যায়। সেখানে তাহাদের সঙ্গে না 
মিশিয়! থাকা যায় না। সেখানে অপমানিত হইবার অতিশয় সম্তীবনা 
এবং সর্বদাই এইরূপ হইয়া থাকে । সেই সকল স্থানে অসংখ্য অস- 
চ্চরিত্র লোক আপনার দুষ্ট প্রবৃত্তি চরিতার্থ করিবার জন্ত গণ্তায়াত 
করে। দ্বিতীয় বিষয় এই যে, উপদেষ্টার! শ্বয়ংই অসচ্চরিত্র, তাহাদের 
মধ্যে অল্প সংখ্যক লোকই জ্ঞানী ও শিক্ষিত। রূপাবলী, সমাসচক্রু, 
রঘুবংশের চারি অধ্যায় কিম্বা নৈষধ চরিত্র পাঠ করিয়াই পুরাণ 
গাইতে কিন্বা হরিকথা বলিতে আরম্ভ করেন । এক দিকে তারা 
রমণীদিগকে বেগুন ভক্ষণ করিলে নরকে যাইতে হইবে বলেন, অপর 
দিকে নিজের! যাহা ইচ্ছা ঠতাহাই করেদ। ইস্াতে আশ্চর্ধ্যের বিষয় 


৫২ স্ত্রী ধর্ম-নীতি । [তৃতীয় 





কিছুই নাই। কোন কোন মহাপুরুষ স্ত্রীলোক দেখিলে উৎসাহিত হইয়া 
রাঁসমঞ্চ প্রভৃতি উপাখ্যান বিশদরূপে ব্যাখ্যা করিতে আরম্ভ করেন, 
কিন্ত ব্রন্ন্তুতি, শিবস্ততি, বেদান্ত গ্রকরণ, উদ্ধব ভগবৎ সংবাদ, ভগ- 
বাগীত৷ প্রভৃতি ব্যাখ্যা করিবার সময় চক্ষু মুদ্রিত করিয়া ব্রন্ধা বিষণ,র 
স্তুতি করিতেছেন, এই কথা বলিয়া শেষ করেন। এইরূপ লোকের 
নিকট সছুপদেশ লাভ দুরূহ । পক্ষান্তরে মনে সষ্ভাব থাকিলে তাহাও 
সৎ করিয়! দেয়। সকল পৌরাণিকই এইরূপ, আমি একথা বলি- 
তেছি না। ভাল মন্দ সকল স্থানেই আছে । আমি এখানে যাহা বলি- 
তেছি, তাহা! কেবল স্ত্রীলোকের মধ্যাদ! রক্ষার বিষয়ে বলিতেছি। 
তাহারা প্র সকল স্থানে না যাইয়াও গৃহে বসিয়া পুরাণ, ইতিহাস 
প্রভৃতির জ্ঞান লাভ করিতে পারেন। অন্প পরিশ্রম করিয়া সংস্কৃত 
শিক্ষা করিলেই এই সকল হইতে পারে। সংস্কৃত শিক্ষা করাও 
আবশ্যক, কারণ তারতবর্ষের সকল ধর্শ গ্রন্থ সংস্কৃত ভাষায় লিখিত । 
আপনি স্বয়ং না দেখিয়া অন্তের মুখে শুনিয়া ভালরূপ ধর্জ্ঞান হয় 
না। স্রীলোকের ধর্মজ্ঞান না থাকিলে ভয়ানক অনিষ্টের সম্তাবন!। 
ধর্মশীস্্ের ভাষা সরল ও মধুর; অল্প অধ্যয়ন করিলেই সহজে বুঝিতে 
পারিবেন। সকল রমণী সংস্কৃত শিক্ষা করিতে ন1 পাঁরিলেও কেহ কেহ 
শিক্ষা করিলেই হইবে। পুরুষ অপেক্ষা স্ত্রীলোকের নিকটে স্ত্রীলোকের 
পুরাণ শুনা বিশেষ স্ববিধ1! । আপনার পুরাতন ভাষ! অধ্যয়ন করিয়া 
আপনি পুরাণ, ইতিহাস, ধর্মশান্্র ইত্তাদি অধ্যয়ন করিয়া উৎকণ্ঠা 
দুর করিবেন, ইহা অতি উত্তম উপায় । নতুবা জ্ঞানী, সচ্চবিত্র, বৃদ্ধ 
কিনব বিদ্বান লোককে আপনার বাড়ী আনিয়া কিন্বা অন্ত ভাল স্থানে 
যাইয়া শুনা উচিত। প্রকাশ্ঠ বাজার কিন্বা দেবালয় যে স্থানে বারা- 
না যাইয়। তোমার সঙ্গে বসিবে, এমন স্বীনে যাইবে না। সম্তান- 


অধ্যায়] মর্যাদা । ৫৩ 


লাভ ও স্বামীবশকামনা করিয়া! বাজার অথবা! প্রকাস্ঠ স্থানে স্থিত 
বৃক্ষ প্রদক্ষিণ কিম্বা দেবত। দর্শন করিতে যাওয়া, ভদ্র মহিলার পক্ষে 
অন্ুচিত। নাঁটক প্রভৃতিতে যে কারণ বশতঃ যাওয়া উচিত নহে, 
এই সকলেও সেই কারণ বর্তমান রহিয়াছে । কখন কথন সন্ন্যা্ী, 
পরমহংস, ব্রহ্মচারী দর্শনের জন্য সহস্র সহত্র রমণী গমন করেন। 
তাহাতে যে কি অনিষ্ট হয়, তাহা এখানে বলা যায় না। ভদ্র মহিলা- 
গণকে যে স্থানে যাইলে আপনার মর্যাদার হানি হয়, এমন স্থানে 
নাযাইয়া সচ্চরিত্র ও জ্ঞানী লোক হইতে সছুপদেশ লাঁত করা উচিত। 
কোন কোন হিন্দু রমণী একজন মন্ত্-গুরু করেন) কোন কোন স্থানে 
এইরূপ দেখ যায়, গুরুর কার্ষ্যের কোন একটা নিয়ম নাই। তাহাতে 
তাহার চরিত্র কিরূপ জানা যায় না। গুরু অবৈধ আচরণ করিলে 
প্রকাশ হয় না। ভ্রান্ত রমণীগণ মনে করে, তাহাদের দোষ উদঘা- 
টন করিলে রৌরব নরকে যাইতে হইবে। ইহা দ্বারা মহা অনর্থ 
হইতেছে। তাহারা এ কথা বুঝিতে পারে না যে, গুরু আপনি 
সহস্র বন্ধনে জড়িত, তিনি কেমন করিয়। অন্যকে সংসারজাল হইতে 
উদ্ধার করিবেন। গুরু কাণে মন্ত্র দিলেই যদি পাপমুক্ত হওয়া 
যাইত, তাহা হইলে বড় বড় পণ্ডিত ও ধার্ম্মিকগণ শতবর্ষ পরিশ্রম 
করিয়া শরারকে কষ্ট দিয়া, রাজ্য সুখের ন্যায় সুখ পরিত্যাগ করিয়! 
কেন নশ্বরপ্রাপ্তির জন্য পরিশ্রম করিবেন? যদি গুরুর এইরূপ 
মাহাত্ম্যও থাকে, তবে হিন্দুর যেষে গ্রন্থে গুরুর মাহাত্ম্য বর্ণিত 
আছে, তাহাতে এইরূপ অপরিচিত গুরুর কথা কিছুই উল্লেখ নাই । 
সেই মেই গ্রন্থে মীতা, পিতা, জো ভ্রাতা, স্বশ্তর ইত্যাদি গুরজনকে 
স্ত্রীলোকের গুরু বল! হইয়াছে। প্রকৃতপক্ষে যাহাদের সঙ্গে উপ-. 
রোক্ত রূপ সম্বন্ধ মাছে এবং ধাহারা জ্ঞানদাতা শিক্ষক, তাহারাই 


৫৪ স্ত্রী ধর্মননীতি । [তৃতীয় 


গুরু। বরং তাহারাঁও যদি সংপথ ন দেখান, অজ্তানতা। হইতে মুক্ত 
না করেন, তবে গুরু কিন্বা পূজ্য নামের যোগ্য নহেন। মহাকবি 
বেদব্যাস বলিয়াছেন, “ ধিনি উপস্থিত মৃত্যু (অর্থাৎ আত্মার ছুর্গীতি ) 
হইতে রক্ষা না করেন, তিনি বাপ নহেন, মা নহেন, স্বজন নহেন, গুরু 
নহেন, পতি নহেন এবং দেবতা নহেন, ৮” অর্থাৎ এইরূপ গুরু, বাপ, 
মা, স্বজন, পতি, দেবতা প্রভৃতি শ্রেষ্ঠ নামের উপযুক্ত নহেন। যেখানে 
দৃষ্টি করা যায়, সেখানেই জ্ঞানের এবং জ্ঞানান্ুস্থত সদ্বাচারের গৌরব 
দেখা যায়। তবে কেন ভ্রান্ত স্থানে মন লইয়া যাইবে। সঙ্জনের সহ- 
বাস এবং তীহার সহিত বন্ধুতী কর। সমস্ত দ্রিন প্রতিবেশী রমণীর 
বাড়ীতে যাইয়া পায়ের উপর পা দিয়! অমুকের শ্বামী এইরূপ, অমুকের 
বন্রগতি, অমুকের নাক বাকা, আমার শাশুড়ী বড় ঝগড়াটে, এই 
সকল অসার কথা বলিয়া সময় নষ্ট করিও না। একে অন্োর সঙ্গে 
বন্ধুতার সহিত ব্যবহার করিবে। সময়মতে একে অন্তকে সাহাষ্য 
করা প্রশংসনীয় । অবসরের সময় ভাল বিষয়ে মন ন1 দিয়! অলস 
হইয়া বসিয়। থাক! অন্যায়। কাহার স্বভাব কিরূপ আমর জানি 
না। অন্যের সঙ্গে মিলিলে, তাহার অসৎ গুণ আমাদের মধ্যে সংক্রা- 
মিত হয়। মানুষের স্বভাব এই যে, সদ্গুণ লাভ বড় কঠিন; অসৎ 
গুণ অতি অল্প সময়ে সংক্রামিত হয় । তাহ! তাড়ান অসাধ্য, এজন্য 
মানুষকে চিরজীবন যাঁতন! ভোগ করিতে হয় । অতএব অসৎ সংসর্ 
হইতে দুরে থাকিবে। দ্বিতীয় কারণ, মানুষ ঘত সচ্চরিত্রই হউক না 
কেন, অসৎ সংসর্গে গেলে লোক তাহাকে নিন্দা করে। তাল লোক 
তাহার সহিত কথা কহিতে লজ্জা বোধ করে। অসৎ সংসর্গে যাইয়া 
স্বভাব দূষিত হুইবে না, নিশ্চয় জানিলেও কুসঙ্ষের ছায়া স্পর্শ করা 
উচিত নহে। বাব্লা বনে আগুন লাগিলে, চন্দন বৃক্ষ রক্ষা পায় 


অধ্যায়] মর্ধাদা। ৫৫ 


না? কণ্টক বৃক্ষের ন্যায় তাহাও জলিয়! যায়। কুসংসর্ে সজ্জনও 
দুষ্ট হইয়া ঘায়, কিন্ত দষ্ট'সহস! ভাল হয় না। সং স্বভাব অসৎ সংসর্গে 
সহজে নষ্ট হয়, মনকে ভাল করিতে অনেক প্রয়াস লাগে । পরিষ্কার 
জলের সহিত কার্দমাক্ত জল মিশিলে কার্দমীক্ত হয়, কর্দমাক্ত জলকে 
পরিষ্কার করা কঠিন। কাহারও সহিত অতিরিক্ত মিশিও না) সীমার 
ভিতরে থাকিলে কলহ বিবাদ হয় না, আপনার মর্যাদা রক্ষা হয়। 
তাহা' বলিয়া কাহারও সহিত মিশিবে না, এমত নহে। পরম্পর 
প্রীতির মহিত থাকিবে । ভালয় যনে, সুখে দুঃখে সকলে সকলের 
অংশী হওয়া মান্থুষের কর্তব্য। 

যেরূপ আচরণ করিলে আপনায় ও অন্যের আত্মমর্ধযাদা রক্ষিত 
হয়, পরস্পরের প্রতি প্রেম বৃদ্ধি হয়, জীবনে যাহাতে অন্থতাঁপ, 
ছংখ, নি! ইত্যাদি ভোগ ন| করিয়া সথথে অতিবাহিত হয়, সকলের 
এইরূপ ব্যবহার কয়। উচিত। 


লু [চতুর্থ 


॥ 05 
পা ১০৯0 3140 টছি 
0122717 
/) ও ২১৫৯: 
/ £ 17. " নে ্ 
রা 
ঢ87.81117 তে, 
২ %* 1 
৯ রা / 
দি ০৮: 
৭ 8৪ 
ধর্্ম। রর 


" ধৃতিঃ ক্ষমা দমোন্তেয়ং শৌচমিত্টরিয়নিত্রহঃ | 
ধী্বিদ্যা সত্যমক্রোধো দশক: ধর্মলক্ষণম্‌ ॥ * 
এ জগতে ধরি মন্ষ্যের সর্বাপেক্ষা প্রধান কর্তবায। ধর্ম সকল 
কারধ্যের ভিত্তি। যদ্দিকোন মনুষা মৃত্তিকা ছাড়িয়া আকাশে 
অট্টালিকা নির্মাণ করিতে চায়, তাহা কি কখন সফল হয়? মুলদেশ 
দৃঢ় না হইলে বৃক্ষ দাড়াইতে অথবা জীবিত থাকিতে পারে না। যাহা 
কিছু করিবে সিদ্ধ হইবে না। যদি সিদ্ধও হয়, অধিক দিন স্থায়ী হয় 
না। আকাশে ইষ্টক নিক্ষেপ করিলে যেমন পড়িয়া চূর্ণ বিচুর্ণ হয়, 
তেমন ধর্মাবিহীন কার্য বিনষ্ট হইয়া যায়। 
জগতে যত লোক আছে, সত্যই হউক আর অসভ্যই হউক, 
সকলেরই কোন না কোন প্রকার ধর্ম আছে। ধর্শের সাহায্যে সদা- 
চরণ করিয়া সখী হয়। ধর্ম ভয়ের ন্যায় মানুষের উচ্ছঙ্খল মনকে 
সৎ পথে নিয়া যাইবার অন্'সাধন নাই। রাজার ভয় কিনব! সমাজের 
ভয়, মানুষের মনে এত ভয় জন্মাইতে পারে না । মানুষের মনে যদ 
এইন্ধপ একটা তয় না থাকিত, পৃথিবীতে শাস্তি থাকিত না। ছুষ্টের 
উপদ্রবে স্বর্গসম মুখের পৃথিবী শ্মশীনের ন্যায় ভয়ঙ্কর ও উদাসময় 
হইত। একে অন্তকে ভয় না করিলে পন্ুম্পর কলছ বিবাদ এবং 


অধ্যায় ] ধর্্ম। ৫৭ 
টা করিয়া বিনাশ টানা রর ন্যায়-রাজ্যে তাহা! 
কেমন করিয়া হইবে ? এই সংসারে ধর্শের ভয় সকলের হৃদয়ে জাগ- 
রুক) যতই অনৎ হউক না কেন, ধর্মের নাম নিলে অল্প পরিমাণে 
হইলেও ভীতহয়। ধর্ম্ভয়ে অল্পে অল্পে পাপ হইতে নিবুত্তি এবং 
গত পাগের জন্ত অনুতাপ হয়। এজন্য জগতে দুষ্টের উপদ্রব কম 
এবং সকলের বক্ষা হইতেছে । জগতের রক্ষা এবং নিজের মঙ্কল 
সাধন, শর্মের প্রধান অঙ্গ । এজন্য ইহার নাম * ধর্ম + অর্থাৎ ধারণ 
কর্তী। ধর্শাজ্ঞান এবং ধর্মানুসরণ মানুষের সর্ব] কর্তব্য । জগতে 
ধর্মের সম্মান এত অধিক, এমন কি যাহীৰা ধর্পের ভাঁণ করে, তাহারা 
পর্যন্ত পূজিত হয়। ধর্মের এইরূপ সম্মান থাকা উচিত। ধর্মই 
সকল মঙ্গলের মূলীভূত ? ধর্মের ন্যায় বন্ধু আর দ্বিতীয় নাই। 
“একএব হুনতধর্মো নিধনেপান্থুযাতি যঃ। 
শরীরেণ স্মং নাশং সর্বরমন্যত্, গচ্ছতি ॥ ” 

ধর্শহি এক মাত্র স্থৃৃদ, মৃত্যুতেও যে সঙ্গে যায়। আর অন্য , 
নকল শরীরের ন্যায় বিনাশ প্রাপ্ত হয়। 

মানের ভাল মন্দ আচরণ সঙ্গে সঙ্গে যাঁয়। ধন স্বজন ইত্যাদি 
কিছুই সঙ্গে যায় না, অধিক কি, যে শরীরকে * আমি + বলি, যাহার 
গোষণের জন্য মানুষ রাক্ষসের ন্যায় ক্রুর কর্ম করিতেও কুষ্টিত হয় 
না, দেই শরীরও সঙ্গে যায় না। অতএব অন্তিম কাঁলে একমাত্র 
শান্তিদাতা ধর্শের সঙ্গে সৌহার্দ স্থাপন করিবে । সামান্য মন্নষ্যের 
পক্ষে মৃতধার ন্যায় ভয়ঙ্কর পদার্থ কিছুই নাই। মৃত্যুর নাম মনে 
হইলে শরীর কণ্টকিত, ভয়ের একশেষ হয়। সেই ভীষণ দিনে 
ধর্ম ধার্শিক্দিগরকে রক্ষা ও শান্তি প্রদান .করে। ধর্ম ভিন্ন আর 
কিছুরই শাস্তি দিবার ক্ষমতা নাই। ধার্মিক মরণকে য় করেন না, 


চা নে 





৫৮ স্্ীধর্ম-নীতি । [ চতুর্ধ 





বরং মৃত্যুর নাম গুনিলে উল্লসিত হন। পাপী ধর্মের শাস্ত লাভ 
করিতে পারিবে না, মনে করিয়৷ অতিশয় কষ্টভোগ করে, ইহা৷ সম্পূর্ণ 
স্বাভাবিক। ধর্ম বলিতে এখানে হিন্দু, মুসলমান, খ্রীষ্টান গ্রভূত যে 
অনেক মত আছে, তাহা নহে । এই সকল মতের নাম, ধর্ের নহে। 
কারণ ধর্শের স্বরূপ এক । মানব হৃদয়ে নিহিত (বীজরপ কিন্বা পুর্ণ 
রূপ) সদসদ্ধিবেক অনুসারে আচরণই ধর্শা। হিন্দু, মুসলমান, খ্রীষ্টান 
সকল মতেই ধর্ম অর্থ সদাচার। সকল মতেই ইহার পরিণাম খ্রকরূপ 
বর্ণিত। কেবল অনুষ্ঠাতার জ্ঞান অনুসারে তির । সে যাহা হউক, 
এখানে ভিন্ন মতের সমালোচন1 হইবে না। যে সকল মত সদসদ্ি- 
বেক রূপ ভিত্তবিমূলের উপর স্থাপিত, তাহাই আমি মান্য করি। 
তাহাই প্রতিপাদন করা আমার মুখ্য উদ্দেশ্ত । ধর শের অর্থ 
উপরে বলিয়াছি, এখন ধর্থের লক্ষণ কিকি বিচার করা যাইতেছে । 
(১) ধৃত্ি অর্থাৎ ধৈধ্য) (২) ক্ষমা (৩) দম অর্থাৎ মনোনিগ্রহ) 
(৪) অস্তেয্র অর্থাৎ চুরি না করা; (৫) শৌচ অর্থাৎ পবিত্রতা) 
(৬) ইন্দিয়নিগ্রহ ; (৭) বুদ্ধি) (৮) বিদ্যা অর্থাৎ পরমেশ্বর স্ব 
স্বীয় জ্ঞান 3 (৯) সত্য; (১০) অক্রোধ অর্থাৎ ক্রোধ এবং তাহার 
অন্যতরনূপ, যথা ঈধা, পরপীড়নেচ্ছা, দ্বেষ প্রভৃতি না করা । কিনধূপে 
এই সকলকে কাধ্যে পরিণত করা যায় এবং কোথায় কিরূপে কর! 
উচিত, এখন তাহা দেখা যাউক। 

৯ ৃতি বা ধৈর্য ।_ ইহা সর্বদা মানব হৃদয়ে বর্তমান আছে । 
সিংহ, ব্যা প্রত্ৃতি হিং্বক জন্ত সম্মুথে পড়িলে অথবা, রণাক্ষত্রে সর 
হইতে ভয়প্রাপ্ত হইলে যে সাহদ অবলম্ধিত হয়, ধৈর্য বলিতে তাহা 
মনে করিও না। অবস্ত ইহার নামও ধৈর্ধয, কিন্তু তাহা। গৌণ, মুখ্য 
মহে। ধন্ম সন্বপ্ধীয় যে ধৈর্য্য, তাহাই মুখ্য। এইরূপ লোক অনেক 


অধ্যায়] ধরন । ৫৯ 


আছে, যাহারা বহিঃশক্রর সম্মুখে নির্ভয়ে প্রবল পরাক্রম দেখাইতে 
পারে, কিন্তু ক্রোধ লোভ প্রভৃতি যে শক্ত অষ্টপ্রহর আপনার শরীরের 
মধ্যে বিদ্যমান, তাহাদের সঙ্গে যে সংগ্রাম করে, এইরূপ লোক অতি 
বিরল। লোভ প্রভৃতি শক্র মানব মনের উপর এরপ প্রতৃত্ব বিস্তার 
করে যে, তাহার মন্খুখে প্রবল পরাক্রমশালীও দীড়াইতে পারে না । 
যতই ধার্মিক ও জ্ঞানী হউক না কেন, যে পর্য্যন্ত লোঁভপাঁশে জড়িত 
না হয়; সেই পধ্যস্ত তাহার ধর্ম ও জ্ঞান অবিচলিত থাকে। যখন 
লোভপাশে জড়িত হয়, তখন তান হইতে নিষ্কৃতি পাওয়া কঠিন। 
এইরূপ অবস্থায় ধর্শ্পথে বিচরণ করিবার যে সাহস কাহার নামই 
প্রকৃত ধর্ম। সর্বসিদ্ধির মূল ধৈ্যা লাভ করিবার জন্য চেষ্টা করিবে। 
ধর্ম নষ্ট করিবার জন্য সহত্র সহস্র প্রলোভন দিন রাত সঙ্গে সঙ্গে 
বিচরণ করিতেছে । তাহাদের পানে না তাকাইয়া ধর্দের সরল পথে 
ভ্রমণ করিবে। ধর্ম পথের বিদ্ব প্রলোভন গ্রাভৃতি শত্রুর সঙ্গে সংগ্রাম 
করিয়া তাহার্দিগকে পরাজয় করিবে । তাহা হইলেই সর্ব বিজয়ী 
হইবে। জগতে ধাহারা ধর্দ্বলে বলিয়ান্‌ হইয়া নির্ভয় হদয়ে এই 
সকল শক্রকে পরাজয় করেন, তাহারাই প্রকৃত বীর, এই বীরত্বেরই 
ধর্দ-রাজ্যে প্রতিষ্ঠা । 

২। ক্ষমা ।_ক্ষমা এক অমূল্য গুণ। যে মনুষ্য ক্ষমাশীল তাহার 
কোন শক্র নাই। ক্ষমা না থাকিলেই শক্র হয়। কেহ অনিষ্ট 
করিলে, তাহার অনিষ্ট ন! করিয়, ক্ষমা করিলে মনে কত সুখ হয়। 
ক্ষমা থাকিলে দুষ্ট লোক অনিষ্ট করিবার সুযোগ পায় না। আপনা 
হইতে আপনি লজ্জিত হয়। (যে ক্ষমা করে এবং যাহাফে ক্ষমা করা 
হয়, উভয্নেরই লাভ । কারণ যে ক্ষমা করে, তাহার মন শাস্ত হয় 
এবং ঈশ্বরের অনুগ্রহ লাভ করে ; এবং যাহাকে ক্ষমা করা হয়, সে 


টা স্রীধর্-নীতি। [চতুর্ঘ 





ক্ষমাকারীর সাধুতা দেখিয়া কখন কখন অনুতপ্ত এবং ছুষ্ম্্ হইতে 
নিবৃত্ত হয়। তাহাতে জগতের অনিষ্ট অনেক হস হয়। আপনার 
এবং অন্যের কল্যাণকর এইরূপ ক্ষমা শিক্ষা কর। কেহ তোমার অনিষ্ট 
করিলে অমুক আমার মন্দ করিয়াছে, আমি তাহার প্রতিহিংসা লইব, 
এইূপ ভাঁব মনে আনিও না। কারণ, অন্যে তোমার যে মন্দ করি- 
য়াছে, তুমি তাহার মন্দ করিলে সে মন্দ ভাল হইবে না। গ্রতিহিংস! 
নিলে আপনার অমূল্য সময় মাত্র নষ্ট হয় এবং অন্যের অনিষ্ট 'করিয়া 
আপনার পবিত্র মনে অপবিত্র ভাব স্থান দেওয়! হয়। উগ্র প্রক্কৃতি 
পরিত্যাগ করিয়া সৌম্য ভাব ধারণ করিবে। শান্ত প্রকৃতির যেরূপ 
শোভা, শান্তিহীন প্রকৃতির তাহার কিছুই নাই। পপ্ডিতগণ পৃথিবীর 
সঙ্গে রমণীর উপমা দিয়া থাকেন। কারণ, পৃথিবী সকল প্রাণীর 
জননী । পৃথিবীর ক্ষমার ন্যায় অমূল্য গুণ আছে, তাই তাহার নাম 
ক্ষমা। দেখ, পৃথিবী কিরূপ ক্ষমা করে। কৃষক লাঙ্গল দিয়া পৃথি- 
বীর বক্ষ বিদারণ করে, কিন্ত পৃথিবী রাগান্বিত হইয়া তাহার কোন 
অনিষ্ট করে না) এবং যে ধত চাষ করে, তাহাকে তত ফল প্রদান 
করিয়া কল্যাণ সাধন করে। ক্ষমা গুণের উপম পৃথিবী ভিন্ন 
আর কোথায়? সেই পৃথিবীর সঙ্গে বিদ্বান লোক তোমাদের উপমা 
দেন; যাহাতে তাহার উপযুক্ত হইতে পার, সেইরূপ ক্ষমাশীলা 
হইবে। 

৩। দম।-_মনোনিগ্রহ সর্বাপেক্ষা কঠিন এবং মুখ্য গুণ। ইহা! 
ভোমাদের হৃদয়ে সর্বদ! জাগরুক থাকুক। যেরূপ দুর্ঘট কাঁজ হউক 
না কেন, মানুষ সম্পাদন করিতে পারে; কিন্ত মনোনিগ্রহ একরূপ 
অসাধ্য । সর্ধ বিবয়ে, মনোনিগ্রহ করিতে পারে, এইক্প লোক 
কেহ আছে কি না, আমরা নিশ্চয় বলিত পারি না। তবু সময় 


অধ্যায়] ধর্ম। ৬১ 





সময় ধৈর্য্য ধারণ করিয়া! তাহা করা বর্তব্য। নতুব! সমস্ত জীবন 
মানুষকে ভীষণ সঙ্কটে পতিত হইতে হয়। মনোনিগ্রহ করিতে 
হইলে ধৈর্যের আবশ্তক। ধৈর্য থাকিলে যে কোন দুর্ঘট কাজ হউক 
না কেন, মানুষ করিতে পারে। ধৈর্য্যের স্বরূপ পূর্কেহি বলা হই- 
য়াছে। 

৪। আস্তেয় বা চুরি না করা ।__ইহা একটা বৃহৎ গুণ, এই গুণ 
থাকা তোমাদের নিতান্ত প্রয়োজন। চুরি ছুই প্রকার )-_ প্রথম, 
কাহাকে জিজ্ঞাসা না করিয়া অথবা তাহার অজ্ঞাতে কোন বস্তু লইয়া 
যাওয়া । দ্বিতীয়, মনে এক ভাব, দশ জনের সম্মুখে অন্যন্ূপ 
দেখান। এই দুইরূপ চৌর্যাই পরিত্যাগ করিবে। তোমার কোন 
বস্ত কেহ জিজ্ঞাসা না করিয়া লইয়! গেলে তোমার যেমন মন্দ বোধ 
হয়, তুমি যদি সেইরূপ অন্যের বস্তু চুরি কর, তাহার সেইরূপ বোধ 
হইবে । অতএব এইরূপ করা তোমার উচিত নহে। যাহাকে লোকে 
চোর বলিয়। জানে, তাহাকে কেহ সম্মান করিতে পারে না । মনে 
এক ভাঁব, দশ জনের সম্মুখে অন্য ভাব, অতি অন্যায়। লোক-চক্ষুর 
অন্তরালে পাপাচরণ করিয়া বাহিরে ভাল দেখাইলে পাপ কেহ 
জানিতে পারিবে না, এইরূপ কখনও মনে করিও না। লোঁক- 
চক্ষু অন্তরালে তৃমি যে পাপ কর, তাহা তুমি নিজে দেখিতে পাও 
এবং সর্বসাক্ষী ঈশ্বরের দৃষ্টিও সেই সময় তোমার উপর রহিয়াছে। 
তোমার কৃতপাপ লোকে না দেখিলেও এবং তাহার! সাধু ও জ্ঞানী 
বলিয়া প্রশংসা করিলেও, তুমি সেই প্রশংসার যোগ্য:কি অযোগ্য 
অবশ্ঠই মনে মনে বুঝিতে পার। বিশেষতঃ গুপ্ত পাপের অভ্যাস 
জন্মিলে একটি দুইটি ক্ষুত্র পাপ করিয়াই যে তুমি নিরস্ত হইবে, 
এইরূপ মনে করিও ন্। যখন দেখিতে পাইবে, পাপ করিতেছ 


৬২ সত্ীধর্্শীতি | [চতুর্থ 


অথচ লোকে জানিতে পারিতেছে না, তখন নির্ভয়চিত্ত হইয়া অধিক 
পাপ করিতে অগ্রসর হইবে। প্রথমতঃ একটি দুইটি ক্ষুদ্র পাপ হযত 
ঢাকিতে পারিবে, কিন্তু শেষে বৃহৎ পাঁপ করিতে সঙ্কুচিত হইবে নাঃ 
যদি সস্কোচ বোধ কর, তবুও তাহা হইতে নিবৃত্ত হওয়া কঠিন। এই- 
রূপে মানুষ ইচ্ছ! না থাকিলেও অভ্যাস-দোষে ডুষ্ন্দ করে। এইরূপ 
করিতে করিতে পাপ কত দিন গোপন থাকিবে? শেষে কোন দিন 
প্রকাশ হইয়া পড়ে। তখন লোক-নিন্দার শেষ থাকে ন। | অবশেষে 
আপনার প্রতি হতাদর হইয়া মান, সন্ত্রম, ধর্ম, প্রিয়তম প্রীণ 
পর্যান্ত বিসর্জন করে। ইহা অপেক্ষা আর দুঃখের বিষয় কি 
হইতে পারে? অতএব ছুই প্রকার চুরিই পরিত্যাগ করিবে। 
ভয়ঙ্কর বিপত্তির সময়ও এইরূপ করিবে না। এক সময় কষুত্ন পাপ 
করিলেও অভ্যস্ত হইয়া যায়। সর্বদাই এ কথা মনে রাখিবে, 
পাপ কখনও গোপন থাকে না। এক সময় না এক সময় তাহা 
প্রকাশ হইবেই। এই পাপ সামান্ত, ইহা করিলে কিছুই হইবে না, 
এইরূপ মনে করিয়া সামান্য পাপও করিবে না। পাপরূপ বিষ- 
বৃক্ষের বীক্ধ যদি একবার অন্কুরিত হয়, তাহা নিতান্ত কোমল হইলেও 
হৃদয় ভূমিকে সমূলে উৎপাটন করিবে। বিষবৃক্ষের মূল একবার 
প্রবেশ করিলে অন্য কোন উপায়ে বাহির করা যায় না। কোন 
প্রকার প্রলৌভনকে মনে স্কান দিবে না। তাহা হইলে কোন 
পাপ অনুষ্ঠানের ভয় থাকিবে না। প্রলৌভনই সকল মহাপাপের 
জনয়িতা। মনুষ্যের সহস্র গুণ থাকিলেও লোভ হেতু সকল লুষ্ত 
হয়। অতএব সকল পাপের মূল লোভ পরিবর্জন করা সর্তো- 
তাবে কর্তব্য। তাহা৷ হইলে চুরি প্রভৃতি পাপের জন্য আত্মহানি 
হইবে না। 


অধ্যায়] ধর্ম ৬্ও 


৫। শৌচ ব!পবিত্রতা ।--ইছা ছুই প্রকার, এক বাহা, অন্য আস্ত- 
রিক। বাহ্‌ পবিজ্রতা এবং আস্তরিক পবিভ্রতাতে এইরূপ নিকট সঙ্থন্ধ 
যে একটা ভিন্ন অন্যটা থাকিতে পারে না। যদ্দি থাকে, তবুও অনেক 
দিন স্থায়ী হয় না। ছুই প্রকার পবিভ্রতাই বিশেষ ভাবে রক্ষা করা 
উচিত। স্নান ইত্যাদি দ্বারা শরীর, বস্ত্র পরিষ্কার রাখার নাম বাহ্‌ 
পবিত্রতা । কাধ্যশীলতা ও সুস্থতায় মন প্রসন্ন হয়, এইরূপ অবস্থায় 
ধর্মামুষ্ঠান করিতে স্বাভাবিক উৎসাহ হয়। মন পবিভ্র রাখার নাম 
আন্তরিক পবিত্রতা । অন্তরে মলিন, বাহিরে পরিষ্কার, এইব্ূপ পৰি- 
ত্রতা কোন কাঁজেরই নহে। বাহিরে পরিফার ভিতরে মলিন 
পাত্রকে যেমন কেহ আদর করে না, সেইরূপ মনুষ্যকেও কেহ আদর 
করে না। অপবিত্র মন কখনও সম্মানিত এবং সুখী হইতে পারে 
না। যে মন অবিরাম পাঁপ বাসনায় সঞ্চালিত হয়, তাহার শীস্তি 
কোথায়? সর্বদা পাপচিস্তায় রত মানুষের মুখপাঁনে চাহিলেই 
মনের ভাব বুঝিতে পার! যায়। কারণ মানবের প্রতিমূর্তি দর্প- 
ণের ন্যায়; তাহাতে তাহার প্রকুতি প্রতিবিদ্বিত হয়। শত চেষ্টা 
করিয়াও গোপন করা যায় না। অতএব.মন সর্বদী পবিত্র চিন্তা ও 
ধর্ভাবে পূর্ণ থাকা উচিত। এক সময়ে এক স্থানে ছুই বস্ত থাকিতে 
পারে না। মন পবিত্র ভাবে পূর্ণ থাকিলে পাপ চিন্তা স্থান পাইরে 
না। উভয় প্রকার পবিত্রতার সুখ অনির্বচনীয়'। একবার অনুভব 
করিলে বুঝা যায়, বর্ণন করিয়া! বুঝান যায় না। 

৬। ইন্দ্রিয়নিগ্রহ।--জামাদের শরীরের ইন্রিয়গুলি অদ্ধের 
ন্যায়। তাহাদের গতি এইকপ অনিবার্য যে, সহজে কোন রূপেই 
প্রতিরোধ করা যায় না। জ্ঞান ও ধৈর্যের সাহায্যে তাহাদিগকে 
শাসন করা যায়। ঝড় বড় পঙ্ডিতগণ বলিয়াছেন, ইন্দ্রিয় উদ্মত্ব 


৬৪ স্ত্রীধর্্নীতি। [চতুথ 


অশ্ের ন্যায় যে দিকে ইচ্ছা, সেই দিকেই ধাবিত হয়। তাহাদিগকে 
যথেচ্ছ ছাড়িয়া দিলে বিষম ক্ষতি। তাঁহারা আমাদের শরীর-গাড়ীর 
সহিত যোজিত, উত্তেজিত হইলে কোথা হইতে কোথায় লইয়া শরী- 
রকে চূর্ণ বিচুর্ণ করিয়া ফেলিবে, তাহার কোন স্থিরতা নাই। অতি 
সাবধানতার সহিত অধীনে রাখিতে হইবে। যথানাধ্য চেষ্টা করিয়া 
ইহাদিগকে সংঘত রাখা উচিত। বিচলিত ইন্দ্রিয় হইতে যত দূরে 
থাকা যায়, ততই ভাল। কাষ্ঠ এবং অগ্নি একত্র থাকিলে ধেমন 
জলিয়৷ উঠে, বিচলিত ইন্দ্রিয় নিকটে থাকিলে, তেমন জ্বলিয়া উঠে। 
তখন আর শীসনাধীন থাকে না। মোহজনক পদার্থ হইতে চেষ্টা 
করিয়া দূরে থাকিলেও যদি ইন্রিয় উন্মত্ত হয়, তবে বজ্জ, দ্বারা দমন 
করিবে। অনিষ্ট হইবার সন্তাবনা! থাকিবে না। মন সেই রজ্জ.। 
মনকে সৎকার্ধযে প্রবৃত্ত করিয়া সর্বদা তাহাতেই নিধুক্ত থাকিলে 
ইন্দ্রিয় বশে থাকে; সাবধানতার সহিত ইন্দ্িয়কে আপনার অধীন 
রাখিবে? দেখিও» ইন্দরিয়ের অধীন যেন না হও। যে মনুষ্য ইজ্জিয়ের 
দাস, তাহার অবস্থা এত হীন যে, অবশেষে তাহাকে কেহ মনুষ্য 
বলিতে চাহে না| কারণ, তাহার কার্য্য পণ্ড অপেক্ষাও নীচ ৷ যিনি 
ইন্দ্রিয় দমন করিতে পারিয়াছেন, তাহাকে দেবতার ন্যায় সকলে 
মান্য করে। জিতেক্জিয় পুরুষের কাধ্য দিন দিনই ভাল হয়। 

৭। ধী অর্থাৎ ধর্ম্ম সম্বন্ধীয় বুদ্ধি।_-কোন্‌ কার্য ধর্ম সঙ্গত, 
কোন্‌ কায ধর্ম বিরুদ্ধ, বিচার করিবার নাম ধর্ম বুদ্ধি। এই বুদ্ধির 
্বন্ধপ বিবেক । সদসৎ বিচার করিয়া! মৎকার্ধ্যে প্রবৃত্তি এবং অসৎ 
কার্য হইতে নিবৃত্তি বিবেক না হইলে হইতে পারে না1। সকলের বুদ্ধি 
সমান নহে। ধার্শিকের বুদ্ধি যে কার্য অন্যায় মনে করে, ছুষ্ট বুদ্ধি 
তাহা ভাল বোধ করিবে। অতএব, যে বু্টি দ্বার! বাস্তবিক সদসৎ 


অধায় ] ধর্ম । ৬৫ 


বিচার করা যায়, সেই বুদ্ধি থাক আবশ্বাক | ধর্ম-বুদ্ধিই 'একমা্র 
সদসৎ বিচার করিতে সমর্থ। ধর্মবুদ্ধি থাকিলে নিতান্ত প্রিয় হইলেও 
ধর্ম বিরুদ্ধ কাজ করিবে না। ইহা দ্বারা তুমি এবং অপরে সখী 
হইবে। ঈশ্বরের নিয়ম পালন করিলে শ্রেয়ঃ লাভ হইবে । 

৮। বিদ্যা বা ঈশ্বর সন্বন্ধীয় জ্ঞান ।--এই বিদ্যা মনুষ্য মাত্রেরই 
থাকা আবশ্ঠক | বিদ্যা না থাকিলে সর্বোত্তম স্থখ কি এবং তাহা কি 
প্রকার জানিতে পারা যায় না। বিদ্যাহীন মনুষ্য আপনার সুখের 
জন্য ভাল মন্দ বিচার না করিয়া কার্যে প্রবৃত্ত হয়, কিন্ত তাঁহাদের 
সেই চেষ্টা বিফল হয়। শুধু তাহা নহে, কৃত কাধ্যের জন্ সমস্ত জীবন 
তাহাদিগকে ছুঃখ ভূগিতে হয়। অজ্ঞানতাবশতঃ এই সকল লোক 
মনে করে, নিজে যে চেষ্টা করে তাভাতেই সুখ, কিন্তু তাহা অন্যের 
হিতকারী কি অনিষ্টকারী দেখিতে পাঁয় না। ভাল মন্দ বিবেচন! 
না করিয়া যে কাঁজ করা যাঁয়, ভাভার পরিণাম নিশ্চয়ই মন্দ হয় 
গতান্ুসুচন! করিয়া অনুতাপাঁনলে দগ্ধ ভয় । এই অবস্থায় কি স্তবী 
হইতে পারে ?_ ঈশ্বরের উপর সমস্ত ভার অর্পণ করিবে । আপনার 
বুদ্ধিবলে কোন কাজ করিয়া সুখী হইবে, স্বপ্নেও কল্পনা করিবে না। 
সাবধানে থাকিলে অন্থুতাপ জন্ঠ ছুঃখ ভোগ করিতে হইবে না। 
জগতে ভাল মন্দ যাহা! কিছু তাহা সকলই ঈশ্ববের অভিপ্রায়ানু- 
সারে হয়। যদি কোন ঘটনা হইতে অত্যন্ত কষ্ট পাইতে হয়, মনে 
করিওনা ঈশ্বর তোমার মন্দ করিয়াছেন। ঈশ্বর সর্ব মগলময়, 
আমর। তাহার সন্তান, তিনি কখনও আমাদের মন্দ করিতে পারেন 
না। এই কথা ম্মরণ রাখিয়া, তিনি যে অবস্তায় রাখুন না কেন, 
তাহাতেই জন্তষ্ট থাকা উচিত। তাহাতেই স্রখ। ঈশ্বরের উপর 
সকল ভার সমর্পণ করিক়! তাহার প্রেমে নিমগ্ন হইলে যে-কোন 

স্ত্রী, ধনী, ৯ | 


৬৬ স্বী ধর্শনীতি । [চতুর্থ 





দুঃখই আন্ুক না কেন, তাহাতে কষ্ট না হইয়া বরং আনন্দ হয়। 
ঈশ্বরপ্রেমে নিমগ্ন মানুষের যে কি সুখ, তাহা অবর্ণনীয়। তাহার 
' উপমা জগতে কোথাও নাই | ধিনি এই অমূল্য অনুপমেয় সুখের 
অধিকারী, তিনি কি কখন তুচ্ছ স্থথ আকাঙ্ষা করেন? এবং সেই 
তুচ্ছ সুখ জানত দুঃখ বাঁ কন অনুভব করিবেন ? ঈশ্বর প্রেমের ন্যায় 
সুখ জগতে আন নাই, ইভা সকলেই জানেন । সেই সুখ লাভের 
জন্য তৎসপবন্ধীয় জ্ঞান অবশ্ঠই আবশ্তক। ঘাভার সেই জ্ঞান নাই, 
তাহার মন্নষ্য জন্ম লাভ ব্রথা। মন্তুধা নামে ধীভারা গৌরবান্বিত, 
তাহাদের ত্রহ্গবিদ্া লাভ করিতে যত্র করা কর্তব্য । 

৯। জন্য ।--সত্য বল এবং তদন্তপারে কাধ্য করা। এই গু৭ 
সর্বাপেক্ষা শ্রে্ঠ। যে মনুষ্যের সত্য জ্ঞান নাট, তিনি বত বড় বিদ্বান, 
গুণী অথবা ধনী হউন না কেন, অতি নীচ লৌকের নিকটেও তাহার 
সম্মান নাই। অসক ব্যক্তি মিথ্যাবাদী, 'এই কথা এক বার লোক 
জানিতে পারিলে, মার কেহ তাহাকে বিশ্বাস করে না। মিথ্যাবাদীও 
অন্যকে বিশ্বাস করে না? এই জন্য অন্টে তাহদিগ. হইতে সাবধাঁনে 
থাকে, এবং তাঁভারাও অন্তের সহিত ভয়ে ভয়ে আচরণ করে। যাভার। 
সর্বদা মন্্ষা-সমাজে ভয়ে ভীত, তাহাদের শাস্তি কোথায়? সর্বদা 
সত্য বলিবে এবং সতা আচরণ করিবে । অপরাধ করিয়া সত 
বলিলে যদি অপমানিত ও শান্তি পাইতে হয়, তবুও মিথ্যা বলিবে 
না। সত্য বলিলে প্রশংসা করিবে এবং কতক অংশে অপরাঁধও 
ক্ষম! করিবে। সত্তা বলিতে কখনও ভীত হইবে না। সত্য গোপন 
করিবার জন্য সহত্র চেষ্টা করিলেও প্রকাশিত হয়। অগ্নিকে তৃণ 
দ্বারা ঢাঁকিয়া রাখিতে চেষ্টা করিলে কি কখনও সফল হয়? নিরর্থক 
মিথ্যা বলিয়া কেন লোকনিন্দা এবং ঈশ্বরে নিকট অপরাধী হইবে? 


অধ্যায়] ধরা ৬৭ 





সত্য বলিলে যদি প্রাণও থায়, তাহাও স্বীকার করিবে। সত্যের 
নিকট রসনা যেন কুঞ্চিত না হয়। কিছুতেই ভয় করিবে না। ঈশ্বর 
সহায়, এই বিশ্বাস মনে রাঁখিবে। কাঙাকেও ভয় করিবাঁর নাই । 
সত্য ঝলিলে যদিও সামান্য কষ্ট ভোগ করিতে হয়, তবু পরিণামে স্তুখ 
হইবে। নিশ্চয়ই দেখিতে পাইবে, সকল গুণের মধ্যে সত্যনিষ্ঠাই 
শ্রেষ্ঠ । সতোর জর। সত্যকে কথনও পরিত্যাগ করিবে না। 

১৮। অক্রোধ ।--আক্রোধ বলিতে রাগ এবং তাহার রূপান্তর 
দ্বেষ, মৎসর ইত্যাদি না থাকা । ক্রাধ মানুষের দুজঙ্জয় শক্রু। দুর্বল 
মন ক্রোধকে জয় করিতে পারে না। ক্রোধ প্রবল হইলে অনেক 
অনিষ্ট হয়। মানুষের ক্রোধ প্রবল হইলে আপনার অথবা অন্যের 
প্রাণ বিনাশ করিতেও সম্কুচিত হয় না। ক্রোধ অগ্রির ন্যায়; অগ্নি 
আপনার উৎপন্তি স্থান ( কাষ্ঠি, বীশ, বন ) দগ্ধ করিয়া ভন্ম করে; 
সেইরূপ ক্রোধ যাভা হইতে উৎপন্ন হয়, তাহাকে নাশ না করিয়া 
শান্ত হয় ন]। সেই জন্য বুদ্ধিমান লোক ক্রোধাঞি জলিবা মাত্র 
ক্ষমা জল সিঞ্চনে নির্বাণ করেন । যাই ক্রোধের কোন কারণ হইল, 
অমনি মনকে শান্ত করিতে চেষ্টা করিবে। রাগ উপস্থিত হইলে কি 
বলিতে কি বলা হয় লোকে জানে না, যাহা মুখে আসে তাহাই বলে, 
এবং সামান্য কথা হইতে ভীষণ অনিষ্ট হইবার সম্ভাবনা । কঠি খণ্ডে 
সামান্য অগ্রি-কণা পড়িয়া প্রকাণ্ড ছূর্গ ভম্মসাৎ করে। সেইরূপ 
রাগের সময় সামান্য কথা বুৎৎ আকার ধারণ করিয়। লোকের এবং 
আপনার প্রিয়তম প্রাণ সংভারের কারণ হই ফীড়ায়। রাগের 
সময় অগ্র পশ্চাৎ বিবেচনা না করিয়া কথা বলিবে না। অল্প সময় 
বিচার করিতে গেলেই ক্রোধ চলিয়া যাইবে। একেবারে না গেলেও 
কতক পরিমাণে হাস জইব্ব, কিছুমার সন্দেহ নাই । অবশেষে শাস্ত 


৬৮ | ্ত্রীধর্মনীতি। [চতুধ 





হইয়া চিন্তা করিয়া! যাহা কর্তব্য তাহা কারবে। ইহাতে নিজের এবং 
অন্যের উভয়েরই মঙ্গল। কাহাকেও দ্বেষ করা৷ মূর্খতার কাধ্য। 
অজ্ঞান পশুর পক্ষে ইহ! শোভা পায়, মনুষ্যের পক্ষে কখনও শোভা 
পায় না। যে সকল লোক অতি সামান্ত কারণে রাগান্বিত হইয়। কিনা 
অতি ক্ষুদ্র স্বার্থের জন্য অন্তকে দ্বেষ করে, তাহাদের পরিণাম কখনও 
ভাল হয় না। এ জগতে কেহ দ্বেষ করিয়া স্থখী হইয়াছে, এরূপ কখ- 
নও দেখিতে অথবা শুনিতে পাওয়া যায় না। বরং যে দ্বেষ করে, সে 
নানাপ্রকার বিপদে পতিত হয়। যাহার! দ্বেষ করে, তাহারা বিপদে 
পড়িলে, কেহ তাহাদিগকে সাহায্য করে না। একাকী সকল বিপদ 
ভোগ করে। ইহা অপেক্ষা জগতে আর অধিক ছুঃখ কি হইতে 
পারে? আত্মীয় স্বজন, প্রতিবেশী প্রভৃতির সহিত সন্নেহ ব্যবহার 
করিলে নিজের এবং অনোর অনেক অনিষ্ট নিবারিত এবং লোকের 
প্রতিষ্ঠা লাত হয়। আপনা অপেক্ষা সদ্গুণ সম্পন্ন, রশ্বধ্যশালী 
কিন্বা সম্মানিত লোকের প্রতি যে দ্বেষ-বুদ্ধি তাহাকে মতসর কহে। 
উন্নত প্রকৃতির লোককে জগৎ সম্মান করিতেছে দেখিয়া নীচ 
প্রকৃতির লোক পরশ্রী। কাতরতাতে দগ্ধ হয়। যখন তাহারা নিশ্চয় 
বুঝিতে পারে যে, যতই চেষ্টা করুক না কেন, তাহাদের ন্যায় সম্মা- 
নিত হইতে পাঁরিবে না, তখন আপনার মনকে শীস্ত করিবার জন্য 
অন্য কোন উপায় উদ্ভাবন করিতে ন1 পারিয়া, সম্মানিত লোকের 
নিনা। করিয়া শাস্ত হয়। নিন্দা কর! কত দূর অন্যায়, তাহা প্রকাশ 
করিয়া বলা যায় না। লোকের যে দোষ নাই নিন্দা দ্বারা তাহা 
অন্যের প্রতি আরোপিত কর! হয়। 

অসত্য বলাতে যে যে অনর্থ, নিন্দাতেও সেই সকল হয়। নিন্দু 
কের নিন্দায় সঙ্জনের কিছুই অনিষ্ট হয় লা। যদি কেহ অগ্নিতে 


অধ্যায় ] ধঙ্ম। ৬৯ 


পদাঘাত করে, তাহাতে অগ্নির কিছুই হয় না) বরং যে পদাঘাত 
করে, তাহারই পদ দগ্ধ হ্য়। হিংসা প্রবৃত্তি লোকে জানিতে পারিয়া 
মুখপানে তাকায় না। হিংসাকারী অবশেষে ছুর্দশাপন্ন হইয়া 
জীবন অতিবাহিত করে। নিরর্থক ঈর্ষা করিয়া আপনার মনে 
সর্বদা দুঃখ উৎপন্ন করা অপেক্ষা ঈশ্বর যে অবস্থায় রাখিয়াছেন, 
তাহাতে সন্তষ্ট থাকা উচিত। অন্তের উন্নতি দেখিয়। তাহারা কি 
উপাঠে সেই উন্নতি লাভ করিয়াছেন, তাহা অনুসন্ধান করিয়া দেখা 
কর্তব্য। নিজেও সেইরূপ উন্নত হইতে পার কি না, দেখ। কিন্তু 
চেষ্টা না করিয়া ঈর্ধাপূর্ণ হৃদয়ে অন্ঠের নিন্দা দ্বারা লোকের নিকট, 
ঈশ্বরের নিকট এবং আপনার নিকট অপরাধী হওয়া নিতান্ত ঘ্বণনীয়। 
মান্য ঈর্ষা মোষে দূষিত হইলে তাহার মনে স্বতঃই জিথাংসাবৃত্তি 
উৎপন্ন হয়। ইহাতে আপনারই অনিষ্ট হয়। এইরূপ শত শত 
দৃষ্টান্ত পাওয়া যায়। ক্রোধ, ঈর্ষা, জিঘাংসা ইত্যাদিকে কখনও 
মনে স্থান দেওয়া উচিত নহে। সকলের সহিত প্রেম ও সবিনয় 
বাবহার করিবে। তোমা! অপেক্ষা উন্নত লোক দেখিয়! সন্তষ্ 
হইবে। সর্বকর্থী পরম দয়ালু ঈশ্বর মনুষ্যজাতির মধ্যে এমন 
রত স্ষ্টি করিয়া মানব জাতিকে অলঙ্কৃত করিয়াছেন, মনে করিয়া 
তাহাকে কৃতন্তা অর্পণ করিবে। সমানে সমানে বন্ধৃতা হইলে 
স্বখী হইবে । কারণ বন্ধৃতা এবং প্রেম সমানে সমানে যেব্প সুখ” 
দায়ক হয়, তেমন আর কিছুতেই নহে। নিম্ন অবস্থাপন্ন লোকের 
প্রতি দ্বণ! কিন্বা অসন্তোষ প্রকাশ ন1 করিয়া দয়া করিবে । তোমার 
্থায় সেও ঈশ্বরের প্রিয় সন্তান। তোমার প্রতি অধিক স্নেহ, তাহার 
প্রতি কম, কখনই নহে । সে ক্ষুদ্র, স্থৃতরাং তাহাকে অধিক স্সেহ ও 
যত্বের সহিত পোষণ এগ্দং যথাসাধা তাহার উপকার করা অবশ্ঠ 


৭০ সত্ীধর্মনীতি। [চতুর্ঘ 





কর্তব্য। উচ্চের প্রতি সম্মান এবং নিয় পদস্থের গ্রাতি উপযৃক্ত ব্যব- 
হাঁর শিক্ষা করিলে মনে ক্রোধ, দ্বেষ, ঈর্ষা এবং জিঘাংসা এই চার 
নীচ ভাৰ স্থান পাইবে না; নিজে মুখী হইবে, 'অপরেও স্ত্রী 
হইবে, ঈশ্বর প্রসন্ন থাঁকিবেন। ঈশ্বরে বিশ্বাস স্তাগন করিয়া 
সকল কাজ করিবে। শে মনাবলম্বাই হওন! কেন এই দশ গ্রকার 
ধর্শেরি লক্ষণ পৃথিবীস্থ সকল মন্ুষ্যের নিকটই সম্মানিত। ইহা 
থাকিলে সকল স্থানেই সম্মানিত হইবে । ্ 

এইরূপ পবিত্র ধর্মে যাহার জীবন পবিত্র, তাহার ন্যায় সুখী এবং 
ভাগাবান্‌ দ্বিতীয় কেহ নাই। সংসার পথে কখনও একা চলিবে না। 
এ পথ বড় ভয়ঙ্কর; ইহার মধ্যে কোন কোন স্থানে ভয়ের কারণ 
আছে। ইহার কোন্‌ পথ ভাল, কোন্‌ পথ মন্দ, কিছুই জান না। 
সুতরাং যিনি ভাল মন্দ জানেন, সময়মত সাবধান করিতে পারেন, 
এইরূপ এক জন বন্ধু সর্বদা সঙ্গে রাখিবে। ধর্ষের ন্যায় মান্ধুষের 
নিংস্বার্থ বন্ধু আর কেহ নাই। অন্য সকলই স্বার্থান্বেষী; যাহার 
নিকট কোনরূপ স্বার্থ নাই, তাহার সহিত কোন সম্বন্ধ রাখে না। 
ধর্দের ন্যায় নিঃস্বার্থপর এবং সর্বদা ভয় হইতে রক্ষক বন্ধুকে বিস্মরণ 
হওয়। এবং অনাদর করা উচিত নহে । ঈশ্বরের নিকট সরল হৃদয়ে 
ভক্তি ভাবে এই প্রার্থনা কর, তিনি তোমাকে সেই বুদ্ধি দিন, যাহাতে 
ধর্মের অনুসরণ কিয়া সকল কাজ করিতে পাঁর এবং তাহাতে তং 
পর থাকিতে পার। 


অধ্যায় ] 


৫ 


বধূরৃত। 

ই পর্যন্ত প্রথম বয়সে যে বীজ রোপণ করিলে ভবিষাতে সুফল 

ফলিবে, তত্সম্বন্ধে সংক্ষেপে বলা হইয়াছে । এখন নূতন জীবনে 
প্রবেশ করিলে কিরূপ চলিতে হইবে, বিচার করা যাইতেছে । ঈশ্বর 
সংসারের মধো ক্লী এবং পুরুষ স্থাষ্টি করিয়াছেন । উভষের মধ্যে একে 
অন্যকে আশ্রয় না করিয়া পথক্‌ থাকিলে এবং পরম্পরে পরস্পরকে 
সাহাযা না! করিলে, সংসার কখনও পূর্ণ হইতে পারে না । স্ত্রী পুরুষ 
সংসারের ছুই অঙ্গ। শরীরের এক অঙ্গ না থাকিলে.যেমন কদাকার 
দেখায় এবং পূর্ণাঙ্গ মানুষের ন্যায় কোন কাঁজই করিতে সমর্থ হয় না) 
সেইরূপ বিদ্বান, বীর, ধনবান্‌, এবং নিস্পৃহ হইলেও স্ত্রীর আশ্রয় 
ভিন্ন পুরুষ পূর্ণাঙ্গ তইন্ডে পারে না। একাকী কোন কাজই সম্পূর্ণরূপে 
করিতে পারে না। যে কাজ স্ত্রীর সাহায্যে সম্পন্ন হয়, তাহা! একাকী 
করিতে যাঁইয়! পুরুষের মন বিচলিত হয় এবং অতিরিক্ত পরিশ্রম 
হেতু শরীর নষ্ট হইয়া! মহা অনিষ্ট হয়। স্ত্রীলোক সম্বদ্ধেও তাহাই 
বলা যায়। স্ত্রী পুরুষ পরম্পরের আশ্রয়, একে অন্তের অধীন 
হইয়া থাকা ঈশ্বরের অভিপ্রায়। ঈশ্বর এইরূপ সম্বন্ধ স্থাপন করি- 
য়াছেন যে, পরস্পরের সাহায্য ভিন্ন স্বার্থসিদ্ধি হইতে পারে ন!। 
কোন কোন মন €দই সন্বন্ধের উপযুক্ত বাবহার না করিয়! 


২ ্ত্রীধর্্বনীতি । [পঞ্চম 


পণ্ডর ন্যায় যথেচ্ছাচরণ করে । তাহাদের সেই ধর্মাবিরুদ্ধ আচরণ দ্বারা 
ঈশ্বরের অবমাননা হয়। সেই পাপের ফল স্বরূপ ছুঃখ, অনুতাপ, 
অপমান ইত্যাদি সহা করিতে হয়। বুদ্ধিমান্‌ স্্ীপুরুষ ধর্মানুসরণ দ্বারা 
ঈশ্বরস্থষ্ট এই স্থুথদায়ক এবং অভিলষণীয় সম্বন্ধ রক্ষা করিবেন । সেই 
সম্বন্ধের নাম বিবাহ । এখন সেই বিবাহ কিরূপ এবং কখন হওয়া 
উচিত, বিচার করা যাইতেছে । বিবাহের পদ্ধতি নান! দেশে নানা 
প্রকাঁর। তাঁহার সকলই ভাল, এরূপ বলা যায় না। দৃষ্টান্তশ্বরূপ 
আমাদের দেশের বিবাহ প্রণালী দেখ। এদেশের এইরূপ প্রথা যে, 
বালকের বিশেষতঃ বালিকার নয় কিম্বা দশ বর্ষ না হইতে না হইতেই, 
একটা অজ্ঞাত বালকের সঙ্গে বিবাহ হয়। সেই সময় তাহারা পর- 
স্পরের সম্বন্ধ, কি উপায়ে সেই সন্বন্ধ দৃঢ় রাখা যায়, কিরূপে পরস্পরের 
মিলন এবং সম্বন্ধ রক্ষা হয়, কিছুই জানে না। এবং বে সুখের জন্য 
সেই সম্বন্ধ, অনেক সময়ই অজ্জ্রতাহেতু তাহা! মিলে না) ববং তাহা 
হইতে যে কি মহান্‌ অনর্থ হয়, বলা নিপ্রয়োজন। দ্বিতীয়তঃ, আট 
বৎসর হইতে বিংশতি বর্ষ পর্যন্ত জ্ঞান উপার্জনের সময়। সেই 
সময় বিবাহ হইলে সংসার চিন্তায় জড়িত হইতে হয়। তাহাতে 
জ্ঞান উপাজ্জনের বিস্ব উপস্থিত হয়,__অর্দ সমাপ্ত অবস্থায় থাকিয়া 
যায়। প্রথম বয়সের ন্যায় অমূল্য এবং জ্ঞান উপার্জনের উপযুক্ত 
সময় আর পাওয়া যায় না। মনুষ্য জন্ম লাভ করিয়া যদি জ্ঞান না 
থাকে, তবে পণ্ড জন্মই শ্রেষ্ঠ। তৃতীয়তঃ, স্ত্রীপুরুষের অন্ন বয়সে 
সন্তান হইলে তাহারা নিজে এবং সন্তান দুর্বল, নিস্তেজ, বুদ্ধিহীন 
হইয়। অসময়ে মৃত্ামুখে পতিত হয়। অন্ন বয়সে শরীরের সমস্ত বৃত্তি 
এবং রক্, মাংস, মজ্জা মেদ ইত্যাদি বল, বৃদ্ধি এবং আয়ুর্ধক ধাতু 
পরিপৰ এবং পূর্ণ অবস্থা প্রাপ্ত হইতে পারে ধলা। এইরূপ অপরিপন্ত 


অধ্যায়] বধৃবৃত। ৭৩ 





এবং অসম্পূর্ণ শরীরের অনুচিত ব্যবহার দ্বারা শুধু তাহাদের নিজের 
ক্ষতি হয়, এমত নহে ; তাহাদের সন্তানও নিতাস্ত অকর্থণ্য হয় । 
চতুর্থ।--শিশুকালে বুদ্ধি অপরিপন্ক থাকে । সেই সময় যোগ্যতা! 
অযোগ্যতা বিচার করিয়। আপনার ইচ্ছান্্রূপ বিবাহ করিবার উপ- 
যুক্ততা থাকে না। মাতা পিতা অথবা অন্য কোন আত্মীয় যাহার 
সহিত পরিণয় স্তর কাধিয়! দেন, তাহার সঙ্গেই আজন্ম থাকিতে হয়। 
ইহারস্পরিণাম ফল অতি বিষম হইবার সম্ভব । সমানে সমানে যেরূপ 
প্রেম জন্মে, উচ্চ নীচে তেমন হইবার সম্ভব নাই। আত্মপরীক্ষা ভিন্ন 
যোগ্যতা বুঝিতে পারা যায় না । অনা লোকে ইচ্ছান্ুসারে সম্বন্ধ স্থির 
করিয়! বিবাহ দিলে, আপনার মনোমত না হইতে পারে । মনের 
অভিপ্রায় অন্যে জানিতে পারে ন1। গুণাগুণ পরীক্ষা করিতে অন্যে 
সমর্থ নহে। পরস্পর যদি বিরুদ্ধ-গুণ-বিশিষ্ট হয়, একের প্রতি যদি 
অন্যের ভালবাসা ন! থাকে, সেই বিবাহে স্থতথী হওয়া যায় না। তখন 
বিবাহ স্থথের কারণ না! হইয়! যন্ত্রণার কারণ হয়। বিরুদ্ধ ভাবাপন্ন 
স্ত্ীপুরুষের মধ্যে কখনও একতা থাকিতে পারে না। সর্বদা মনে 
অসন্তোষের ভাব বর্তমান থাকে । সেই বিবাহজাত সন্তান ছুষ্, মূর্, 
কুরূপ এবং অপ্রসন্নমনা হয়! এইরূপ সন্তান বৃদ্ধি বারা জগতের 
কল্যাণ ন1 হইয়া অনিষ্ট হয়। ঈশ্বরবিরুদ্ধ এই নিয়ম গ্রচলন দ্বারা 
আপনার অকল্যাণ কর! কখনই উচিত নহে। জগতে পণ্ডর পরাস্ত 
আপনার পসন্দ মত স্ত্রীপুরুষ সম্বন্ধ স্থাপন করিবার স্বাধীনতা আছে । 
যান্ুষের কি তাহা থাকিবে না? বিবাহ সম্বন্ধ কিছু এক ছুই দিনের 
জন্য নহে, যখন মিলন ল! হয় তখনই ইচ্ছানুকূপ অন্যত্র যাওয়। যায় 
না? যত দিন পর্য্যন্ত জীবন, তত দিন পর্যন্ত সম্বন্ধ ।. আপনার ইচ্ছাঁ- 
নুর্ূপ মনোনীত করিয়া? সম্বন্ধ স্তাপনে শ্্রীপুরুষের সমান স্বাধীনতা 
স্ত্রী, নী, [ ১০) 


৭৪ স্বর নীতি | [পঞ্চম 
থাকা উচিত । এইবপ না থাকাতে আমাদের দেশের কিরূপ অনিষ্ট 
হইতেছে, মনে হইলেও রোমাঞ্চ উপস্থিত হয়। স্বামীর ছূর্বযবহারে 
ব্যথিত হইয়া কত রমণী আস্মহত্যারূপ মহাপাপে পাপী হইতেছে । 
কত পুরুষ আপনার পত্বীর দুরাচরণে ক্লিষ্ট হইয়া স্্ীহত্যা, বাভিচার 
ইত্যাদি পাপে লিগ হইতেছে। ইহ? কাহার দোষ? স্্রীপুরুষের নহে»_ 
এজনা সমাজ দায়ী। সমাজ অনুচিত আধিপতা স্থাপন, ইচ্ছান্ুরূপ 
সম্বন্ধের স্বাধীনতা অপহরণ এবং অসময়ে সম্বন্ধ স্থিরীকরণ' দ্বারা 
উন্নতি-বৃক্ষের মূলে কুঠার নিক্ষেপ করিতেছেন । দেশের লোকের 
এই সমাজব্যাধি নিবারণ করা উচিত। নতুবা! উন্নতির সহশ্র উপায় 
উদ্ভাবন করিলেও কিছুই হইবে না। স্ত্রীপুরুষ বিংশতি বর্ষ অথবা 
তাহা অপেক্ষা কিঞ্চিৎ অধিক কিন্বা মল্প বয়সে আপনার যোগ্যতার 
অনুরূপ দেখিয়া! বিবাহ করিবে । লৌকের মনোনয়ন, ধনলোভ, 
কিম্বা অন্য কোনরূপ প্রলোভনে ভুলিয়৷ সম্বন্ধ স্থির করা উচিত 
নহে। প্রলোভন দূর হইতে মনোরম দেখায়, কিন্তু নিকটে গেলে 
অসারতা! উপলব্ধি হয়। আপনার অপেক্ষা বুদ্ধিমান বছুদর্শা লোকের 
পরামর্শ নিয়া, আপনার মতান্বসারে ভাল স্থান দেখিয়া বিবাহ করা 
উচিত। যাহাকে বিবাহ করিতে হইবে, তাহার ধর্ণাবুদ্ধি, রূপ, 
বিদা?, সদ্‌গুণ, উদারতা, ধন এবং প্রেম দেখা আবস্তক। কেহ 
কেহ কেবল রূপ ও ধন দেখিয়া বিবাহ করেন, এইরূপ করা উচিত 
নহে। রূপ এবং ধন চিরস্থায়ী নহে ।. ধন ও বূপ মুগ্ধ মানব ধন ও 
রূপ চলিয়া গেলে স্থানান্তরে স্থুথ অন্বেষণ করে। তখন পরস্পরের 
প্রেম থাকিতে পারে না; প্রেমশূন্য বিবাহ বিবাহই নহে। প্রধানতঃ 
ধর্শবুদ্ধি, সদ্‌গুণ, বিদ্যা, প্রেম এবং উদারতা দেখিয়া বিবাহ করা 
উচিত। এ মিলনে স্ত্রী পুরুষের মধ্যে প্রেমজন্মে। এইরূপ প্রেমিক- 





অধ্যায়] বধৃবুত্ত । " ৭৫ 





যুগল পরস্পরের সুখে সখী, ছুঃখে ছুখী হয়; ইহসংসারে স্বর্গীয় 
শোভা আনয়ন করে। ইহা দ্বারা সাংসারিক উন্নতি সাধিত হয় । 
এইরূপ উপযুক্ত বন্ধনে ধাহারা মিলিত হইয়াছেন, তাহারা ধন্য । 
ঘোর বিপদেও সেই প্রেমের হ্বাস হয় না। জীবনের ভয়ঙ্কর দিনে 
একে অন্যকে দেখিয়া সুখী হয়। জগতে প্রেমই সকল সুখের মূল 
যাহার হৃদয়ে প্রেম নাই, সে কখনও সুখী হইতে পারে না। প্রেমের 
প্রভাবে রামচন্দ্র, নল ইত্যাদি মহা পুরুষ এ জগতে অচলা কীপ্ডি 
রাখিয়া গিয়াছেন। সীতা, সাবিত্রী, অরুন্ধতী, দময়স্তী, অনুস্থয়া 
প্রভৃতি সাধবী রমণীগণ আপনার পাতিব্রত্য ও মহত্বের পরাকাষ্ঠা 
দেখাইয়। পুণ্যকীন্তি রাখিয়া! গিয়ােন। প্রেম মানবের শ্মশান সমান 
উদ্দাস গ্রাণে স্বর্গশশোভা আনয়ন করে। প্রত্যেক মনুষ্য হৃদয়ে 
প্রেম জাগরিত থাক! উচিত । প্রেমের অনেক রূপ আছে। সন্তান 
কিন্বা সন্তান সদৃশ জনের প্রতি পিতা মাতার যে প্রেম, তাহাকে 
বাৎ্দল্য বলে। মাতা পিতা গুরুজন ও ঈশ্বরের প্রতি যে প্রেম, 
তাহাকে ভক্তি বলে। ভাই, ভন্নী, বন্ধুর গ্রতি যে প্রেম, তাহাকে 
স্নেহ বলে। উদার-প্রকৃতি মহাপুরুষের দীন দুঃখীর প্রতি যে প্রেম, 
তাহাঁকে দয়া বলে। ছুই দেহ, এক প্রাণ, সুখ ছুঃখে নিত্য সহচর 
এইরূপ দম্পতির মধ্যে যে প্রেম, তাহার নাম প্রেম, ইহার অন্য নাম 
নাই। কারণ প্রেমের পূর্ণতা এখানেই, অন্যত্র অংশ মাত্র দৃষ্ট হয়। 
প্রেমের পরাকাষ্ঠা সমান-গুণশীল দম্পতি-ঘুগলের মধ্যেই দৃষ্ট হয়। 
ঈশ্বর দত্ত, স্বর্গীয় সুখের মূলাধার এই প্রেম লাভ করিয়া সতব্যবহ্থার 
কর! উচিত।. এই ধনে যাহার! ধনী, তাহাদের অপবায় করিয়৷ নাশ 
কর! উচিত নহে। উপযুক্ত স্থানে উত্তমরূপে ব্যয় করিয়। বৃদ্ধি করা 
কর্তব্য। কিন্তু ছুঃখ ওলজ্জার বিষয় যে, সহস্র পুরুষ ও রমণী সেক 


৭৩ সত্ীধর্্-নীতি | [ পঞ্চম 


প্রেমের অপব্যবহার করিতেছে । অযোগ্য পাত্রে স্থাপন করিয়] 
ব্যতিচারাদি পাপে নিমজ্জিত হইতেছে। প্রত্যেক মন্তুষ্যের সদ্বিবেচন। 
পূর্বক সাবধানতার সহিত উপযুক্ত স্থানে বিবাহ করা কর্তৃব্য। যাহার 
সহিত বিবাহ বন্ধনে মিলিত হইবে, তাহার প্রতি বিশ্বাসঘাতকত। 
করিয়া প্রোমের অবমাননা করিবে না। দ্বিতীয় উদ্দেশ্য এই, কোন 
কোন গুণ, ঘথা-_কোমলতাঁ, মাধুধ্য প্রভৃতি রমণীর স্বাভাবিক, পুরুষের 
তাহা। নাই। আধার সাহস, সহিষ্ণ,তা, ধৈর্য ইত্যাদি পুরুষ প্রন্কৃতির 
স্বাভাবিক গুণ, রমণীর তাহা নাই। এই সকল গুণের পৃথক্‌ পৃথক্‌ 
অস্তিত্ব তত দূর কার্যকারী হইতে পারে না। পুরুষের লাহদ, ধৈর্য্য, 
সহিষ্ণতা, শৌধ্য ইত্যাদি কঠোর গুণের সহিত রমণীর দয়া, নম্রতা, 
স্নেহ প্রভৃতি কোমল গুণ মিলিত না হইলে পুরুষ নিতান্ত রুক্ষ ভাবা- 
পন্ন হয়। সেইরূপ রমণীর নমতা, দয়া, মমতা, কোমলতা, লঙ্জা- 
শীলতা প্রভৃতি গুণের উপর পুরুষের সহিষ্ণ,তা, সতানিষ্ঠা, তেজস্বীতা 
ইত্যাদি গুণের ছায়াপাত ন| হইলে রমণী নিতাস্ত ভয়শীল! হয় এবং 
সময়কালে কোন কার্ষ্যোপধোগী হয় না। স্ত্রীপুরুষের মধ্যে একে 
অন্তের গুণ সংক্রামিত হইলে শোভা বুদ্ধি হয়। ইহা দ্বারা সংসার 
বৃদ্ধি ও জনসমাজের হিতসাধিত হয় । প্রত্যেক মনুষ্যের ইহ! অবস্ঠ 
কর্তব্য। এক জনের গুণ অন্তেতে সংক্রামিত হইতে হইলে, পর- 
ম্পরের অতি নিকট মিলন আবশ্তক । পতি পত্বীর সম্বন্ধ ভিন্ন অপর 
স্থানে এইরূপ মিলন লোকবিরুদ্ধ এবং ধর্মবিরুদ্ধ । তৃতীয় উদ্দেস্ঠ 
প্রাণী মাত্রেরই হৃদয় অতি দুর্বল, আধার ভিন্ন থাকিতে পারে না। 
কৌন প্রাণীই একাকী এক স্থানে থাকিতে পারে না; অহন্যর স্ব 
আকাজ্ষা করে। এক জনকে সমুদায় স্থখের সাধন দিয়! একাকী 
কোন এক স্থানে থাকিতে বলিলে কখনও স্বীকার করিবে না। 


অধ্যায় ] বধৃকৃত। থ্ৰ 





পক্ষান্তরে অনোর সঙ্গে ভীষণ সঙ্কটে পতিত হইলেও আপনাকে 
সুখী মনে করে। ইহা দ্বারা ষ্পষ্ট প্রতীত হইতেছে যে, সংসারে 
মানুষ সঙ্গী অন্বেষণ করে। সেই সঙ্গী শত্রু, উদাসীন, বিরুদ্ধ মতাঁব- 
লম্বী হইলে সুখ না হইয়া ছুঃখ হয়। যে ন্ুথে সখী, দুঃখে দুঃখী, 
যাহার প্রেম চিরদিন অবিচলিত থাকিবে, তাহাকে সঙ্গী করা 
উচিত। সঙ্গী লইতে হইলে এইরূপ সঙ্গী জগতে পতি পত্রীর সম্বন্ধে 
ভিন্ন আর কোথাও পাওয়া যায় না । অনাত্র যাহা কিছু, সে কেবল 
বাহিরের । স্বামী স্ত্রীর প্রণয়ের ন্যায় অক্ত্রিম প্রণয় আর কোথাও 
হইতে পারে না। পপ্তিতগণ বলিয়াছেন, “ অর্ধ ভাধ্যা মমুয্য্ত 
ভার্ধ্যা শ্রেষ্ঠতমঃ সখা । ভার্যা মূলং ত্রিবর্শস্ত ভারা মূলং তরিষযতঃ1” 
মন্ুয্যের ভাষ্যা অর্ধ, ভাধ্যা শ্রেষ্ঠতম সখা, ভার্যা ত্রিবর্গের মূল, 
ভাধ্যা পরিজ্রাণের মূল। 

এ পর্যন্ত বিবাহের উদ্দেশ্য বলা হইয়াছে ; এখন বিবাহের পর 
কি কর্তব্য, বলা যাইতেছে । সকলেই জানেন, বিবাহিত স্ত্রী পুরুষের 
মধ্যে প্রেম থাকিলেই উভয়ে ন্ৃখী হয়। প্রেম না থাকিলে অশেষ 
ছুঃখ । আমাদের দেশে একটা কুপ্রথা আছে; যদি অতি সামান্ত 
বিষয়ে স্ত্ীপুরুষের মধ্যে মতান্তর হয়, পুরুষ ততক্ষণাঁৎ যে আজীবন সখ 
ছুঃখের নিত্য সহচরী, যে আপন পতিকে সর্বস্ব মনে করে, একটা 
মিষ্ট কথ। বলিলে যে হাতে স্বর্গ পায়, এইরূপ ধর্্মপত্ঠীকে উপেক্ষা 
কিস্বা পরিত্যাগ করিয়। দ্বিতীয় দার পরিগ্রহ করে, অথব। ধর্ম্মবিরুদ্ধ 
ব্যভিচার পাপে নিমগ্ন হয়! ইহাতে সমাজ নির্বাক । তাহাদের 
কোনরূপ রাজদণ্ড অথব! সামাজিক দণ্ড ভোগ করিতে হয় না । 
পুরুষের হ্রেচ্ছাচারিতা নিবারণের উপায় নাই। তাহারা প্রর্কতপক্ষে 
স্ত্রীলোকের হর্ভা কর্তা গবিধাতা। সঙ্কট সময়ে স্ত্রীর পক্ষ হইয়া 


৭৮ সরীধন্্ববীতি। [পঞ্চম 





ছুইটী কথা বলে, এমন সঙ্ৃদয় কে আছেন? অবলা রমণী করে 
কি? কোন কোন সাধবী রমণী অত্যাচার অপমান সহা করিয়াও 
ধর্মীচরণে জীবন অতিবাহিত করেন; কেহ কেহ আত্মহত্য। করিয়া 
দুঃখের অবসান করেন; কেহ কেহ বা! পুরুষের ন্যায় স্বেচ্ছাচারী 
হইয়া আপনার জীবন ও কুলকে. কলঙ্কিত করে। প্রথম দৃষ্টান্ত 
অন্পই মিলে, দ্বিতীয় তাহা অপেক্ষা অধিক, তৃতীয় সর্বাপেক্ষা 
অধিক। অধিকাংশ সময়েই পুরুষের কঠোরতা এবং 'শ্চ্ছা- 
চারিতা এই পাপের কারণ। পুরুষ স্ত্রী অপেক্ষা বলবান্‌। তাহার! 
যাহা ইচ্ছা করে, তাহাই হইবে। কিন্তু পুরুষের পক্ষে এইরূপ 
অত্যাচার ভাল দেখায় না! । বীরের পক্ষে দুর্বলকে ক্ষমা এবং ক্ষমতা 
দ্বারা বশ করাই শোভা পায়। যেছুর্বলকে রক্ষা না করিয়! পীড়ন 
করিয়া বীরত্ব দেখায়, তাহাকে কেহ প্রশংসা করিতে পারে না। 
ইহা ধর্মাবিরুদ্ধ আচরণ এবং এজন্য ঈশ্বরের নিকট অপরাধী হইতে 
হয়। ঈশ্বর যে পুরুষকে রমণী অপেক্ষা অধিক বল প্রদান করিয়াছেন, 
তাহা অত্যাচার করিবার অথবা ছুঃখ দিবার জন্য নহে । রমণীকে 
অবজ্ঞা না করিয়! ক্ষমত| দ্বারা বশ করিয়া অবিচলিত প্রেম-সত্রে 
বন্ধন কর! পুরুষের ধর্ম । 

এখন রমণীদের প্রতি দৃষ্টি কর। কোন কোন অস্ত স্ত্রী আপনার 
প্রতি পতির প্রেম নাই মনে করিয়া তাহাকে বশ করিবার উদ্দোশ্তে 
উপায় অনুসন্ধান করে। সেই উদ্দেস্টে অনেকেই মন্ত্র, তন্ত্র, উষধ, 
কবচ প্রভৃতির শরণাগত হয়। ধূর্ত গ্রতারকগণ তাহাদিগকে যাহা 
করিতে বলে, তাহাই করিতে প্রস্তত হয়। এই সকল লোক দ্বারা 
তাহাদের যথেষ্ট ক্ষতি হয়। পরিশ্রমোপার্জিত অর্থের অপব্যয়, লোক- 
নিন্দা, কত কি ক্ষতি সহ করিতে হয়ধ ইহাতেও প্রতারণার 


অধ্যায়] বধূরৃত | ৭৯ 


শেষ হয় না। ছুষ্ট লোক আপনার বাক্যের অব্যর্থত! দেখাইবাঁর জন্য 
ওষধ প্রন্নোগ করে) ভ্রান্ত রমণী ছাই, মাঁটী, ভন্ম কত কি স্বামীকে 
দেবন করায়। সেই ওষধ কিরূপ, বিচার করিবার বুদ্ধি তাহাদের 
নাই। প্রতারকগণ কফের বৈদ্য, বাঁতের বৈদ্য, প্রসব বেদনার বৈদ্য, 
সর্ব রোগের বৈদ্য, এই কথা! বলিয়৷ এদিক্‌ ওদিক্‌ ভ্রমণ করে, এবং 
মহা অনিষ্টকারী লোহা, তামা, পারা প্রভৃতির চুর্ণ সঙ্গে রাখে । এই 
সকল ধস্ত পেটে গেলে শীঘ্বই হউক আর বিলম্বেই হউক, যমের বাড়ী 
যাইতে হয়। অজ্ঞ রম্ণীগণ বশ করিবার উদ্দেশে আপনার প্রিয়তম 
পতিকে ভয়ঙ্কর ওুঁষধ খাওয়াইয়! বিপদ আহ্বান করে। কি অন্যায়! 
রমণীগণ যেন এইরূপ প্রতারক লোকদের কথা বিশ্বাস না করেন। 
মন্ত্র তন্ত্রের অস্তিত্ব নিতান্ত অলীক । যে রমণীগণ মন্ত্রের অন্বেষণ 
করে, তাহাদের চরিত্র স্বামীর অজ্ঞাত থাকে না, ইহাতে লাভ এই 
হয়, যে কিছু ভালবাসা ছিল, তাহাও চলিয়া! যায়। এইরূপ মন্ত্রে 
প্রয়োজন কি, সহজেই বুঝা ষায়। পতি বশ করিবার নানারূপ উপায় 
আছে। উঝার নিকট না গিয়া, সেই উপায় অবলম্বন করা উচিত, 
যাহাতে আপনার লাভ, অন্টেরও উপকার হইতে পারে। যদি মকল 
রমণী সেই উপায় অবলম্বন করেন, বিশেষ উপকার হইবে। সেই 
অমূল্য উপায় এই__ 

আপনার আচরণ এইরূপ করিবে, যাহাতে পতির মনোমত 
হয়। তাহার মতের বিরুদ্ধে কোন কাজ করিবে না। তাহার সম্মুখে 
উচ্গৈঃম্বরে . কথা বলিবে না । তাহাকে অবজ্ঞা করিবে না) ধর্মানু- 
মোদনীয় যে কাজ করিতে বলিবেন, তাহ! অতি পরিশ্রমসাধ্য হইলেও 
করিবে। যে সময় ষেকাজ করিতে বলিবেন, তখনই করিবে । আমা 
দ্বারা হইবে না, অথবা! “করিতে বড় কষ্টকর এইরূপ কথ বলিয়া 


৮ স্ত্রীধর্শবনীতি। [পঞ্চম 


ওুদ্ধত্য দেখাইবে না । যদি আপনাদ্বার! নিতান্তই ন! হয়, তবে তাহাকে 
সুষিষ্ট বচনে ও সবিনয়ে কারণ দেখাইয়া অপারগতা জানাইবে । 
তাহার সন্ম.থে কোনরূপ মিথ্যা কথ! বঝলিবে না, পরনিন্দা করিবে 
না। পতি নিন্দা মহা পাঁপ। নিরর্থক রাগ করিয়া সম্ম.খে যাইয়া 
উচ্চ কথ! বলিবে না। কোনরূপ অপরাধ হইলে স্বীকার করিয়া ক্ষম! 
প্রার্থনা করিবে । তাহার কোনরূপ তুল হইলে রাগ না করিয়া বুঝা- 
ইয়! বলিবে। ভালবাসার সহিত তাহার সেবা করিবে। অস্কারে 
অঙ্গ সাজাইয়া অথবা হুন্দর স্থন্দর বস্ত্র পরিয়া স্বামীর মন ভূলাইতে 
চেষ্টা করিবে না । মানুষের সদ্‌্গুণ থাকিলে অন্তের চিত্ত আকষণ 
করা যায়, সদ্‌গুণ দ্বারা স্বামীকে ভূলাইতে চেষ্টা করিবে। কোন 
বিষয়ে পতিকে বঞ্চনা করিবে না। এক্সগতে রমণীর পতির ন্তায় 
আর বন্ধু নাই। যিনি গুরুর ন্যায় সৎপথ প্রদর্শন করেন, পিতার 
ন্যায় হিতকারী, মাতার ন্যায় মমতা করেন এবং বিশ্বাসপাত্র, দেব- 
ভার ন্যায় পূজা, প্রাণসম প্রিয়তম, সেই অদ্ধিতীয় স্ুহৃদূকে যদি বঞ্চনা 
কর, তবে সংসারে এমন কে আছে, যাঁহার সহিত সরল অকপট ব্যব- 
হার করিয়! সখী হইবে? যে রমণী আপনার পতিকে বঞ্চনা করে, 
তাহাদ্বারা এমন কোন ছুষ্ষম্ম নাই, যাহা না হইতে পারে । আপনার 
পতির সঙ্গে সর্বদা রূবল ব্যবহার করিবে। পতি যে কাজ ভালবাসেন 
না, তাহা লাভবান্‌ হইলেও অন্যের ইচ্ছা পূর্ণ করিবার উদ্দেস্তে কখ- 
নই করিবে না। তোমার নিকট যে গোপনীয় কথা বলিবেন, তাহা 
কখনই অন্যের নিকট বলিবে না। পতি যদি তোমাকে কোনরূপ মন্দ 
বলেন, লোকের সম্মুথে তাহার আলোচনা করিৰে না। তোমার 
নিজের আচরণ যদি ভাল হয়, তবে পরম্পরের মধ্যে বিরোধ ঘটিবার 
সম্ভাবনা অতি অল্পই থাকিবে। টা 


অধ্যায়] বধুবৃত। . ৮১ 

দ্বিতীয়তঃ, আর একটি দেখ! যায়, আনেক রমণী শ্বপুর, শাশুড়ী, 
ননদ, ননদিনী প্রভৃতি স্বামীর আত্মীয় স্বজন এবং গ্রাতিবেণীর নিন্দা 
করিয়া, তাহাদের বিরুদ্ধে বলিয়া! স্বামীর ভালবাস! আকষণ করিতে 
চায়। এইরূপ আচরণ কখনও করিবে না । নিন্দুককে কখনই বিশ্বাস 
করিবে না। যে আমার নিকট পরের নিন্দা করে, সে আমার 
নিন্দাও অন্তের নিকট করিবে । যদি কেহ তোমার নিন্দা করে, 
নীরব 'থাকিয়া ধীর ভাবে তাহার সহিত সদ্যবহার করিবে। সত্য 
ত্বরায় প্রকাশিত হইবে, এবং নিন্দুক আপনি লজ্জিত হইবে। কেহ 
তোমার পতির নিন্দা করিলে তাহাতে কখনই তুমি সায় দিবে না। 
নিন্দা সত্য হইলেও যাহাঁতে তাহা না হইাতে পারে, সেই চেষ্টা 
করিবে; বৃথা লোকের নহি ঝগড় করিয়া ফল নাই। এখন পর্তির 
প্রতি কর্তব্য কি বলা যাইতেছে;_-যথাসাধ্য সকল কাজে স্বামীর সহায় 
হইবে । অলসতা পরিত্যাগ পূর্বক যথাসময়ে গৃহকারধ্য সম্পাদন 
করিয়া, আপনার, পতির এবং পরিবারস্থ সকলের উন্নতি বিষয়ে 
সর্বদা যত্রশীল! হইবে । কোন আগন্তক গৃহে আদিলে তাহার সহিত 
বৃথা গল্প করিয়া সমস্ত দিন কাটাইবে না। দিনের মধ্যে এক 
বার কিম্বা দুইবার তাহাদিগের সহিত আমোদ প্রমোদ করিবে। 
অধিক ভাল নয়; তাহাতে সখ না হইয়া অনেক কার্য নষ্ট হয়। 
এইরূপ অলস ভাবে দিন কাটাইলে অনেক কলহের কারণের প্রতি 
পরস্পরের দৃষ্টি পতিত হয়; অবশেষে স্বামী ্্রীর মধ্যে বিবাদ 
আরম্ত হয়। তাহাতে শরীর এবং মন উভয়ই অন্ুস্থ হয়, কাজ 
করিতে উৎসাহ হয় না। স্বামীর সঙ্গে পরনিন্দা, পরচষ্চা পরিত্যাগ 
করিয়া নীতি, জ্ঞান, ধর্ম এবং ঈশ্বরের প্রতি আশা ও বিশ্বীস- 


স্বন্ধে আলাপ করিবে? সংসারের যাহা কিছু অভাব ছুঃখ থাকে, 
রী পদক 55 


৮১ স্রীধর্শনীতি | | [পঞ্চম 





তাহা নিবারণের জন্য সময় মত উপায় নির্দীরণ করিবে। পত্তির মন 
কোন কারণে অনুস্থ হইলে, যেন আপনার অস্তরথ হইয়াছে মনে 
করিয়া মিষ্ট ভাষা দারা সাত্বনী করিবে। কোন বিষয়ে হতাঁশ ও 
নিরুৎসাহ হইলে উৎসাহ বাক্য দ্বারা সাত্বনা করিবে। ধৈর্যাব- 
লগ্বন করিতে বলিবে। বিপদের সময় পশ্চাতে দড়াইবে। কখনও 
কোন বিষয়ে অসন্তোষ বা বিরক্তি প্রকাশ করিবে না। অনেক 
রমণীর এইরূপ স্বভাব, গার বস্থালঙ্কারের জন্ স্বামীকে বড়ই 
কষ্ট দেয়, ন্বাদীর অবস্থা মন্দ হইলে আপনার পিতা) মাতা, 
তাই, খুড়া জেঠার ভাল অবস্থার গৌরব করিয়া লজ্জা দেয়। ইহাতে 
স্বামীর যনে দুঃখ হইয়া স্ত্রীর প্রতি ভাঁলবামা চলিয়া যায়। সাধ্বী 
রমণীদের এইরূপ দুরাচরণ পরিত্যাগ করা উচিত। পুরুষ আপনার 
পিতার নামে প্রসিদ্ধ, রমণী আপনার পতি নামে পরিচিত হয়। 
ভাল মন্দ, ধনী দরিদ্, গতির গে অবস্থা, স্্রীরও সেই অবস্থা; অন্তের 
ভাল অবস্থার প্রতি দৃষ্টি কবিয়া কি হইবে? পিতা রাজা হইলেও 
কন্তা সেই পদের অধিকারিণী ভয় না। স্বামীর যে পদ, তাহাই 
তাহার! প্রাপ্ত হয়। অতএব, থে রমণী স্বামীর সম্মান রাখিয়া তিনি 
যে অবস্থায় থাকেন, তাহাতে মন্থষ্ট থাকে, লোকের নিকট তাহার 
আদর ও সম্মান। দেখ আমাদের ভারতবর্ষে নীতা, সাবিত্রী, অরু- 
স্বতী, লোপামুদ্রা, দময়ন্তী প্রভৃতি যে সকল সাঁধ্বী রমণী ছিলেন, 
ধাহাদের কীন্তি আজও চন্্রশিির স্ঠায় দীপ্তরিমান্। তাহার! কিসের 
বলে এইরূপ নাম রাখিয়া গিয়াছেন? তাহাদের পতিভক্তি,_স্কামীর 
প্রতি গভীর প্রেম। লোপামুদ্া রাজ কল্তা, অগস্ত্য খষির দও, কমওযু, 
ৃক্ষব্ল এবং পর্ণকুটার ভিন্ন ধন সম্পত্তি আর কিছুই ছিল না। 
কিন্তু লোপামুদ্রা পিতৃদত্ব আপনার রাজগারচ্ছদ মণিমুক্তা অলঙ্কার 


অধ্যায় ] বধূবৃত। ৮৩ 





প্রভৃতি পরিত্যাগ করিয়া আপনার স্বামীর অবস্থার অনুরূপ বক্কল 
পরিধান করিলেন! পকল রাজভোগ পরিতাগ করিয়া স্বামীর 
সঙ্গে সঙ্গে সিংহব্যাপ্রাদি হিংস্র জন্ত সমাকুল বিজন অরণ্যে গমন 
করিলেন। সেইরূপ প্রাতঃন্মরণীবা, রমণীকুল-গৌরব পতিব্রতা সীতা; 
তাহার কীর্তি আবালবুদ্ধ সকলেই অবগত আছেন। এ জগতে 
তাহার উপমা কোথায়? তাহার জন্মে ভারতভূমি রত্বপ্রসবিনী 
আখ্যা'লাভ করিল। সর্বসম্মানিতা সেই সীতা নববিবাহিত হইয়া- 
ছেন। সুধোর উত্তাপ, শীত বৃষ্টির অসন্ ক্রেশ, তিনি স্বপ্নেও অনুভব 
করেন নাই; কিন্তু পতি পিতৃ-সত্য-পালনার্থ চতুর্দশ বর্ষের জন্য বন- 
গমন করিতেছেন, তিনিও স্বামীর সঙ্গে সঙ্গে ঘোর রাক্ষসপূর্ণ দণ্কা- 
রণ্যে গমন করিলেন । আহা, সীত! বনবাসোপযোগী বন্ধল পরিধান 
করিতে জানেন না! অশ্রপূর্ণ লোচনে বন্ধল হস্তে করিয়া রামের 
পানে চাহিলেন, রাম বন্ধল পরাইয়া দিলেন ! সীতা দেই «বেশে 
রাজপথ দিরা রামের পশ্চাৎ পশ্চাৎ চলিলেন ! সেই শোচনীয় 
দৃশ্ত দেখিয়া পাষাণ হৃদয় বিগলিতত হইল, কিন্তু তাহার অণুমাত্র দুঃখ 
হইল না। তিনি মনে করিলেন, পতির সঙ্গে নরকে থাকিলেও স্বর্গ 
সুখ, পতি বিহনে স্বর্গবাসও নরক মন্ত্রণা ভোগ । কি গভীর প্রেম, 
কি অচল পতিভক্কি! যাহার এইরূপ প্রেম ও পাতিব্রত্য আছে,নিশ্চ- 
য়ই তিনি সথী। বনবাসেই কি লীতার দুঃখের অবসান হইল ? যত 
প্রকার বিড়ম্বনা হইতে পারে, সকলই সীতার আদুষ্টে ঘটিল; কিন্ত, 
শেষ পর্যান্ত সীতা আপনার পন্তিভক্তি ও ধৈধ্যশীলতার পরাকাষ্ঠা 
দেখাইলেন। লোকাপবাদ ভয়ে পতি সীতাকে বনবাসে পাঠাইলেন। 
নির্জন বনে পরিত্যন্তা, পূর্ণগর্ভা, নিরপরাধা সীতার কথা স্মরণ 
হইলে কিন্ূপ মনে হয়? বৃত্তি বলিয়াছেন “ অপিগ্রাবা রোদি- 


৮৪ স্ত্রী ধর্-নীতি | [পঞ্চম 





ত্যপি দলতি বজ্তস্ত হৃদয়ং ” প্রস্তরও রোদন করে, বজ্রের হৃদয়ও 
বিদীর্ণ হইয়! যায়। কিন্তু সেই সময়ও সীতার পতিপ্রেম এবং পাতি- 
ব্রত্য অণুমাত্র বিচলিত হয় নাই। বিনা অপরাধে রাম তাহাকে 
বনে পাঠাইলেন, 'এই কথ। বলিয়া কখনও রামের প্রতি দোষারোপ 
করেন নাই! আপনার অদৃষ্ট দোষে এইরূপ হইয়াছে, মনে করিয়া 
লক্ষ্মণ দ্বারা রামের নিকট এই নীতি ও ধন্মোপদেশ পূর্ণ সংবাদ 
পাঠাইলেন;__“্যদিও আপনি আমাকে পরিত্যাগ করিয়াছেন, ' আমি 
চিরদিন আপনার দাসী, অন্য প্রজার ন্যায় বনে আমাকে রক্ষা 
করিবেন, আপনার সংকীর্ভির কথা শুনিলে আমি সখী হইব । ৮ 
আহা ! কি ধৈর্য্য, কি মহত্ব! সত্য সত্যই এইরূপ সাধবী রমণী যে 
দেশে জন্ম গ্রহণ করেন, সে দেশ যতই হীন এবং দুর্দশাপন্ন হউক ন। 
কেন, জগতের বন্দনীয়। আমাদের দেশ বর্তমান সময়ে বড়ই ছুর্দশা- 
্রস্ত, এদেশের লোকের দুঃখ সন্তপ্ত হৃদয় শান্ত করিবার কিছুই নাই; 
কিন্ত আমরা অহঙ্কার ও বত গম্ভীর স্বরে আকাশ নিনাদিত করিয়া 
বলিতে পারি, সীতার ন্যায় রমণী-্রত্ব আর কোন দেশে গাওয়া যায় 
না। ভারতবর্ষ অন্যান্য বিষয়ে যতই হীন হউক ন! কেন, কিন্তু 
সীতার ন্যায় সতী রমণীর কীর্তি আর কোনও দেশে নাই। এইবূপ 
দ্রময়ন্তী, সাবিত্রী প্রভৃতি সাঁধ্বী রমণীদের চরিত্র। যে রমণীগণ 
আপনার জাতির মহত্ব বৃদ্ধি করিতে ইচ্ছুক, তাহার! উপরোক্ত সাধবী 
রমণীদের উদার এবং পবিত্র চরিত্র জীবনে উজ্জীবিত করিতে চেষ্টা] 
করুন । পূর্বে বল! হইয়াছে, পতি যাহা ভাল বাসেন না, এমন আচ- 
রণ করা ও কথা বল! উচিত নয়। কিন্ত পতি যদি ধর্শবিরুদ্ধ কাধ্যে 
প্রবৃত্ত হন, তবে তাহাকে ভালরূপে বুঝাইয়া অসৎ পথ হইতে নিবৃত্ত 
করা অবশ্ কর্তবা। যে রমণী স্বামীর সন্তোষের জন্য মকল কাজেই 


অধ্যায় ] বধূরৃত। ৮৫ 


থা, হা, করিয়। অনুমোদন করেন এবং কার্যের সহায়তা করেন, 
তিনি প্রকৃত পক্ষে সাধবী নহেন। তিনি নিতান্তই স্বার্থপর । 
সংসারে স্ত্রীই পুরুষের পরম বন্ধু, তাহার ন্যায় বন্ধু আর কেহ নাই। 
তোষামোদ কর! বন্ধুর কাজ নহে। আপনার বন্ধু কোন অসৎ 
কার্ধ্যে প্রবৃত্ত হইলে তাহা হইতে নিবৃত্ত হইতে উপদেশ প্রদান 
করিবে। ইহাতে যদি তিনি মন্দ ভাবেন, কিম্বা বাগ করেন, তবু 
নিশ্বার্থ ভাবে উচিত কথা বলিতে কখনই বিরত হইবে॥না। মহা 
কৰি ভারবী বলিয়াছেন, * হিতং মনোহারিচ দুল্লভং বচঃ; হিত 
.কর ও মনোহর বাক্য ছুল্লভ। ধন্দ্সঙ্গত হিতকর বাক্যে কিস্বা 
আচরণে যদি স্বামী অসন্তুষ্ট হন, তবুও করিবে । পতি কেন, সমস্ত 
জগৎ যদি অসস্তষ্ট হয়, তাহাতেও ভয় নাই । সত্যের পরাজয় নাই। 
প্রথম কয়েক দিন অল্প কিন্বা অধিক কষ্ট হইতে পারে, কিন্তু পরিশেষে 
ধাশ্মিকের সুখ হইবেই, এই কথা মনে রাখিয়া কখনও অধন্দ পথে 
যাইবে না, কিম্বা লোকরঞ্নের জন্য কোনরূপ অসৎ বিষয়ের অনু- 
মোদন করিবে না। 
অনেক রমণীর এইবপ স্বভাব আছে যে, অন্যের বস্ত্ালঙ্কার দেখিয়। 
আপনি তাহা লাভের জন্য ব্যাকুল হয়। স্বামী অসমর্থ হইলেও 
চাহিতে লজ্জা-বোধ করে না। এমন কি প্রত্যক্ষ রাক্ষপীর ন্যায় 
স্বামীকে কটু কথা বলেঃ স্বামীর সহিত দূর্বাবহার করে। স্বাধবী 
রমর্ণীর পক্ষে এইরূপ আচরণ, নীতি বিরুদ্ধ এবং নিতান্ত গহিতি। 
লোত মানুষের পরম শক্র। লোভী মানুষের কখনও মিত্র লাভ 
হয় না। সামান্য বস্তুর জন্য চিরাহিতাকাজ্জী স্নেহময় বন্ধুকে পর্য্যস্ত 
শক্র করিতে অগ্র পশ্চাৎ ভাবে না। স্বামীর নায় চির স্হদ্‌কে 
লোভের অনুরোধে কখনই উত্যক্ত করিবে না! যে সময় যাহা মিলে, 


৮৬ স্রীধর্্নীতি। [পঞ্চম 





তাহা নিয়াই সন্তষ্ট থাকিবে । ধাহার সন্তোষ আছে, তিনি ভয়ঙ্কর 
দুঃখে পতিত হইলেও সুখে থাকেন ; আর ধাহার সস্তোষ নাই, তিনি 
স্বর সখ প্রাপ্ত হইলেও সুখী হইতে পারেন না । পতি প্রীত হইয়া 
যদি সামান্য ভৃণথণ্ডও দেন, তাহাও আদর ও ভালবাসার সহিত গ্রহণ 
করিবে । জগতে যত পদার্থ আছে, তাহার মধ্যে প্রেমের ন্যায় 
অমূল্য পদার্থ আর কিছুই নাই। স্পর্শমণি পরশে যেমন লৌহখণ্ড 
বর্ণ হয়, প্রেমযোগে তেমনি সকল পদার্থ অমূল্য. হয়। আপ্রেম 
অনাদরের সহিত যদি অমূলা রত্রও মিলে, তাহাও আদরের উপল 
থণ্ডের সমতুল্য নহে। অনেক রমণী আপনার পতি কর্তৃক লোভ , 
পরিতৃপ্তির আশায় নিরাশ হইয়া নানা প্রকার দৃকষর্ে প্রবৃত্ত 
হয়। ইহাতে সখ না হইয়া বিপরীত ফল লাভ হয়। একবার 
সম্মান গেলে আর ফিরিয়া পাওয়া যায় না। হাতের জিনিষ পায়ে 
ঠেলিয়৷ জন্মভরা ছুঃখ ভোগ করে। আপনার পতির যাহ! কিছু 
আছে, তাহাতেই সন্তষ্ট থাক! মহত্ব, প্রতিষ্ঠা এবং সুখ । পতির মন 
সন্তষ্ট রাখিয়া! ধশ্ম এবং ঈশ্বরকে ভয় করিরা যে রমণী আপনার 
আচরণ পবিত্র রাখিতে পারেন, ত্তিনিই সাধবী। কোন কোন রমণী 
স্বামীর উচ্ছিষ্ট ভক্ষণ, পাদৌদক পান প্রভৃতি বাহ কার্য দ্বারা আঁপ- 
নার সাধবীপন! দেখাইয়া থাকেন। কিন্তু তাহা অধিক দিন স্থায়ী 
হয় না। বাহ্‌ দৃপ্ত শরদের মেঘের ন্যায় দেখিতে দেখিতে বিলীন 
হয়। সত্য যাহা ত্বরায় প্রকাশিত হইয়] পড়ে । যে অকপট প্রেম, 
প্রথম হইতে শেষ পর্যন্ত স্থির থাকিবে, পতিকে তাহাই দিবে। 
যে রমণী আপনার চির সুহৃদ অদ্বিতীয় বন্ধু পতির প্রতি বাহিরের 
ভক্তি, কপট প্রেম দেখায়, তাহার ন্যায় নীচ জগতে আর দ্বিতীয় 
নাঈ। ম আপনার জালে আপনি জড়িত হয় । অনেক রমণী এইরূপ 


অধ্যায়] বধূবৃত। ৮৭ 





বলিয়া থাকেন, « আমার স্বামী আমাকে ভাল বাসেন না, আমাকে 
অপমান করেন ৮ ইত্যাদি। কখন কখন অভিযোগ ন্যাধ্য হইতে 
পারে; কিন্তু চিন্তা করিয়া দেখিলে, এইরূপ দৃষ্টান্ত অধিক নাই। স্ত্রী 
অজ্ঞ, ভাল মন্দ বুঝিতে পারে না, বিরুদ্ধ আচরণ করে, তাই 
উভয়ের মধ্যে মনান্তর হয়। স্বামী যখন যে কথা বলিতে অথবা! 
যে আচরণ করিতে বলিবেন, তাহাতে আত্ম-সন্মানের ব্যাঘাত না 
হইলে তখনই করিবে। চিন্তা করিয়া আপনার শক্তির সীমার ভিতরে 
কাজ করিলে কখনই অপমানিত হইতে হয় না। পতি রাগ করিলে 
। অথবা রোগ শোক অনুতাপ ইত্যাদি বশতঃ মন বিমর্ষ থাকিলে, অধিক, 
অল্প অথবা অপ্রাসঙ্গিক কথা বলিবে না। রাগের সময় শান্তভাবে 
মিই ভাষা দ্বারা চিত্ত বিনোদন করিবে। শোক, অন্ুতাপু ও দুঃখের 
সময় সময়োপযোগী মধুর বচন দ্বারা মন শান্ত করিবে। কার্য্যসিদ্ধ 
না হওয়াহেতু নিরুৎসাহ এবং নিরুদ্যোগী হইয়া পড়িলে উৎসাহপূর্ণ 
বাক্য দ্বারা উৎসাহিত করিবে। প্রত্যেক কার্যে প্রত্যেক সময়ে 
পতির অনুসরণ ও সাহাধ্য করাই স্ত্রীর মুখ্য কর্তব্য। যিনি এইরূপ 
করিতে পারেন, তিনিই পতির অদ্ধাঙ্গী নামের উপযুক্ত। যেস্ত্রী 
আপনার স্বার্থ দেখে, পতির সহায় হয় না, তাহাকে সাধবী বলা 
যাইতে পারে না। যেস্ত্রী নিংস্বার্থভাবে স্বামীর সহায় হয়, তাহাকে 
পতি কেন প্রেম করিবে না? কেন তাহার সম্মান রক্ষা করিবেন 
না? আপনার গৃহে যদি অমূল্য রত্ব থাকে এবং সকল বিষয়ে যদি 
অনুকুল হয়, তবে কোন্‌ পুরুষাধম তাহাকে পরিত্যাগ করিয়া অন্য 
স্থানে যাইবে? সদাচরণ কর,-স্বামী নিতান্তই বশ হইবেন। জগৎ মধ্যে 
সরল অকপট মিষ্ট ভাষা এবং ইচ্ছান্থুূপ আচরণ, এই ছুই অন্যকে 
অধীন করিবার অস্থিতীয় বশীকরণ মন্ত্র। রাক্ষসপ্ররূতি লোকও 


৮৮ ত্রীধর্মনীতি। [পঞ্চম 





এই মন্ত্রে ভুলিয়! যায়। মনুষ্য ভূলিবে না? লোকের নিকট সম্মা- 
নিত এবং আদরণীয় হওয়া আপনার হাতে। অন্যের প্রতি যেরূপ 
বাবহার করিবে, অন্যেও সেইরূপ ব্যবহার করিবে, এই বাক্যের 
উপর নির্ভর করিয়া চলিলে কথনই অপমানিত হইবার সন্তাবন| নাই। 
ইহাতেও যদি অপমানিত হইতে হয়, তবু আপনার ধৈর্য পরিত্যাগ 
করিবে না। এই পর্য্যস্ত পড়ী পতির গ্রতি কিরূপ ব্যবহার করিবেন, 

ক্ষেপে বগা হইল। এখন গৃহে কিরূপ ব্যবহার করিবেন, তাহা 
বল৷ যাইতেছে । 


অধ্যায়] 


৬ 
গৃহ-কাধ্য । 


গীচীন পশ্ডিতগণ মনুষ্য জীবনকে চারি ভীগে বিভক্ত করিয়া বরহ্ধ- 

চর্ধা, গৃহস্থ, বানপ্রস্থ এবং সন্নাস এই চারি আশ্রমের বিধান 
করিয়াছেন। এই চারি আশ্রমের মধ্যে গৃহস্তাশ্রমকে সর্বাপেক্ষা 
শ্রেষ্ঠ বলিয়াছেন; কারণ, গৃহস্থাশ্রমে যিনি থাকেন, তিনি অন্ত 
আশ্রমের লোককে পোঁষণ করেন । পরোপকারের ন্যাঁয় পুণাকর্মম 
জগতে আর নাই। গৃহস্তাশ্রসীই তাঁভা সর্ধাপেক্ষা অপিক করিতে 
পাঁরেন। উপযক্তরূপে বিবাহ করিয়া পতি পত্রী পরস্পর প্রেমের 
সহিত গাকার নাম গৃহস্থাশ্রম। বিবাহের পর পত্বীর পত্তির প্রতি 
কিরূপ বাবচার করা উচিত, পূর্বে বলা হইয়াছে । প্রত্যেক বিষয়ে 
পত্ঠীকে পতির সহায় হওয়া উচিত। এই সম্বন্ধে বলিবার অনেক আছে, 
এবং পূর্বেও কতক বলা হইয়াছে । 'গখন সর্বাপেক্ষা গুরুতর এবং 
অত্যাবস্তাকীয় গৃহকর্্ম সম্বন্ধে বলা যাইতেছে । গৃহ-কার্ধাই রমণীর 
প্রধান কর্তব্য, তাঁভা করিতে কথনই তাচ্ছিল্য করিবে নাঁ। যে 
গৃহের গৃহিণী গৃহকর্ম করেন না সেখানে সুখ নাই । জ্ঞানীগণ বজি- 
যাঁছেন, « গৃহিণী হইতেই ঘর 1” রমণীকুলে জন্মগ্রহণ করিলেই 
অথবা কোন পুরুষের সহিত বিবাহিত হইলেই গৃহিণী পদলাভ ভয় 
না) গৃহিণী হওয়া বড় কঠিন। অন্পমতি রমণীর ভাগ্যে তাহ! 

রী, ধনী, [১২] 


৯ ্্রীধর্মনীতি। ষ্ঠ 





কখনই ঘটে না। যিনি বুদ্ধিমতী এবং এই মহৎ পদলাঁভ করিতে 
ইচ্ছুক াহাকে প্রেম ও সহিষ্ণতার মহিত সকলের সঙ্গে ব্যবহার 
করিতে হইবে। প্রথমতঃ, তাহাকে অলসতা পরিত্যাগ করিতে 
হইবে,_মান্ুষের অলসতার ন্যায় শক্র আর নাই। যাহার মনের 
উপর অলদতার আধিপত্য তাহাকে মনুষ্য সংজ্ঞা দেওয়া যাইতে 
পারে না। কারণ, মনুষ্যত্বের উপযুক্ত এমন কোন কাজই তাহা 
দ্বারা সম্পন্ন হয় না। সেইরূপ অহঙ্কার, ক্রোধ, দ্বেষ, হিংসা+ পর- 
নিন্দা, কপটতা, অসত্য, চঞ্চলতা, আত্মস্নীঘা, দত্ত, স্বার্থপরতা) ঈর্ষা, 
অমিতাচার ইত্যাদি ছু ণ কখনও হৃদয়ে স্থান দেওয়া উচিত নহে। 
এই সকল হইতে কি কি অনিষ্ট হয়, সংক্ষেপে বলা যাইতেছে । 

প্রথমতঃ, আলস্ত।-_-এই ছুণ্ডণ থাকিলে মানুষের দুলভি জীবন 
বুথ নষ্ট হয়। অলস লোক সময়মত কোন কাজ করে না। এক 
কাজ হাতে নিয়া এক ঘণ্ট! পরে করিব বলিয়া রাখিয়া দেয়। ঘণ্টার 
পর দিবস, দিবসের পর মাঁস এইরূপ যাইতে যাইতে সে কাজ আর 
কখনও করা হয় না । এইরূপে কাজ করিবার সময় চলিয়া যায়। 
সমস্ত পৃথিবীর বিনিময়ে তাহ ফিরিয়া পাঁওয়া যায় না। মৃত মানুষ, 
গত সময়, প্রবাহিত নদীর আত, সহস্র চেষ্টায়ও ফিরাইয়! আনা 
যায় না। যখনকার যে কাজ, সহজ ও বিশেষ লাভক্গনক না হইলেও 
তাহা করা উচিত। সময় চলিয়া গেলে যদিও বা কখন হয়; কিন্তু 
তাহাতে সময়ের বিশেষ হানি; কাজ করিতে নিরুৎসাহ জন্মে 
অথবা করিতে প্রবৃত্তি হয় না । স্থতরাং, প্রত্যেক মনুষ্যেরই কোন 
কাজের সময় চলিয়া যাইতে দেওয়! উচিত নহে। 

প্রতোক দিবস কোন্‌ সময় কি করিতে হইবে, ঠিক করিয়া 
কবাখিবে। এখন করিব, তখন করির, এইরূপ না করিয়া নির্দিষ্ট 


অধ্যায় ] গৃহকার্ধ্য ৯১ 





সময়ে তাহা করিবে । সময়মত অল্প অল্প করিয়া কাজ করিলে অব- 
শেষে অনেক কাজ হইয়া যায়। কাহারও কাহারও এইরূপ স্বভাব 
আছে এক সঙ্গে করিবার জন্য কাজ রাখিয়া দেয়, ইহাতে শেষে পর্বত 
সমান কাজ জমিয়া যায়, অনেক করিয়াও শেষ করা যায় না; সেজন্য 
ভয়ানক পরিশ্রম করিতে হয়। অতিরিক্ত পরিশ্রমে শরীর নষ্ট হয়, 
স্াড়াতািতে কাজও ভাল হয় না। তাহাতে কত যে ক্ষতি হয়, বলিয়! 
শেষ করা যায় না। নানা প্রকার অনিষ্ট, লোকের উপহাস, শরীর 
ও মন নষ্ট, অলসতার অন্ুচর যত আছে, সকলই হয়। বুদ্ধিমান্‌ 
লোকের কথনই অলসতাকে স্থান দেওয়া উচিত নহে। 

দ্বিতীয়, অহস্কার ।--পণ্তিতগণ বলেন, অহঙ্কারী মন্ুষ্যের পতন 
নিশ্চিত। আমাদের সন্ুখে তাহার সহস্র সহস্র দৃষ্টান্ত রহিয়াছে। 
কিন্তু মান্ষের মন অজ্ঞজানতাতে এমনই আচ্ছন্ন যে, তাহা দেখিতে 
পায় না। কোন বিষয়েই অহঙ্কার করিবে না । ধন, মান, বল, ীশ্ব- 
ধ্যের অহঙ্কার শেষ পর্য্যস্ত থাঁকিবে, কখনই মনে করিবে না| পুর্বে 
তাহা দেখা যায় না। রাবণ, হৈহয়, ছুর্য্যোধন, নেপৌলিয়ন, আরঙ্গ- 
জেব প্রভৃতি সম্রাট বীরপুরুষ, উদার, সত্যপ্রতিজ্ঞ, বলবান্‌ মানী 
রাজাদেরই অহস্কারে পতন হইল। “ আমাপেক্ষা বড় কেহ নাই, 
আমিই সকল করিতে গরিব”-_-এইরূপ আত্মস্তরিতা কোথাও সাজে 
না। কখনও কোন বিষয়ে অহঙ্কার করিবে না। অহসঙ্কারই অজ্ঞা- 
নতার মুখ্য চিহ্ন, অধঃপতনের পূর্ব লক্ষণ। এই জগতে সকল পদা- 
েঁরই সদা পরিবর্তন হইতেছে । বালাকালে ক্ষুদ্র মন, ক্ষুত্র শরীর, 
ক্ষুদ্র আশা, সরল ও পবিত্র হৃদয়, কোনরূপ চিন্তা নাই, কিন্তু সেই 
অবস্থা কয়দিন থাকে? অজ্ঞাতসারে দিন চলিয়া! গেল, শরীর বড় 
হইল, শরীরের উপস -্ঠবনের ছায়! পড়িল, মনে নানা প্রকার কল্পন! 


৯২ ্্ীধন্্নীতি । [ষ্ঠ 
খেলিতে লাগিল; আশা দিন দিন বুদ্ধি পাইতে চলিল; ভাগ্যক্রমে 
ধন, মান, সুখ সম্পদ আত্মীয় স্বজন সকলই অন্ুকূল। সুন্দর রূপ, 
যৌবনমদে মত্ত হইয়া মনে করিতেছ, স্বর্গ তোমার করতলে ; কত 
কি সুখ স্বপ্ন দেখিতেছ ; কিন্ত নিশ্চয় জানিবে, এ অবস্থা চিরদিন 
থাকিবে না; ক্ষণে ক্ষণে পরিবর্তন হইতেছে । পৃথিবী, চন্ু, সূর্য, 
নক্ষত্র, কাল, প্রকৃতি, বায়, প্রভৃতি নকলেরই পরিবর্তন হইতেছে | 
তবে তোমার আমার ন্যায় পরমাণুসম ক্ষুপ্র মানুষের আর কথা'কি? 
আমরা কিসের অহঙ্কার করিব? ধন, মান, জীবন, যৌবন, সুখ 
সকলই বিদ্বাৎ চমকের ন্যায় দেখিতে দেখিতে অনন্ত আকাশে মিশিয়া 
যায়; ক্রোধ, দ্বেষ, ঈর্ষা এবং হিংসা এই চারি দণ্ড হইতে মানুষের 
কি অনিষ্ট হয়, তাহা। চতুর্থ অধ্যায়ে বলা -হইয়াছে। তথাপি পুনঃ 
কিছু কিছু স্মরণ করাইয়া দিতেছি । যে রমণীগণ সংসারে চলিতে 
চান, তাহার! এই ছুগু পগুলিকে সর্পের ন্যায় ভয় করিবেন। কারণ, 
এই দ্বপ্তণ যেখানে থাকে, সেখানে মানুষ থাকিতে পারে না। এই 
ংসারে নানা স্বভাবের লোক আছে। ধৈর্য্য, সহিষ্চতা, ক্ষমা এবং 
প্রেম দ্বারা আপনাকে অলঙ্কৃত করা উচিত। পরনিন্দা, দন্ত, লোভ, 
কপটতা৷ এবং অসভ্যাচরণ এই সকল ছুণগ্ুণ ধাহাদের আছে, তাহারা 
মন্ুষা নামের উপযুক্ত নহে । এই সকল লোক কোন মানুষকে বিশ্বাস 
করে না। ভাল লোকের নিন্দা করিয়া সর্ধদ| রসনাকে কলস্কিত 
করে। 
তাল লোক তাহাদের ছায়। স্পর্শ করেন না। পবিত্র ধর্ম, ঈশ্বর 
প্রেম প্রভৃতি তাহাদের কখনও লাত হয় নাঁ। মনুষ্যজন্ম লাভ 
করিয়া তাহাদের কি ফল? চঞ্চলতা এবং অযিতাচারও বিশেষ 
ক্ষতিকারক | চঞ্চলপ্রকৃতি-লোক স্থির হইয়া কোন কাজ করিতে 


অধ্যায়] গৃহকার্য্য । ৯৩ 


পারে না। অধীর লোকের কথান্ন স্থিরতা নাই। অমিতাঁচারী মানুষ 
সময় ও ধনের অপচয় করিয়া, কোন কাজ ভালরূপ করিতে সমর্থ 
হয় না। এই সকল বিষয়ের উপর দৃষ্টি রাখিয়া বিচার পূর্বক গৃহ- 
কার্যে তৎপর থাকিবে। এখন নিতা কার্য্য এবং গৃহকর্খ কিবূপে 
চালাইবে, ততসম্বন্ধে বিচার করা যাইতেছে । *্প্রতিদিন উষা- 
কালে অর্থাৎ ৫1৬ টার সময় শযা! হইতে উঠিবে। পুনঃ নিদ্রা 
আগিলে নিদ্রা যাইবে না। সকাল বেলা নিদ্রা গেলে শরীর অলস 
বোধ হয় এবং প্রতিদিন এইরূপ অনিয়মিত নিদ্রা গেলে স্বাস্থ্য 
নষ্টহয়। নিত্য নিয়মিত সময়ে ৬ বাজে নিদ্রা হইতে উঠিলে, সকল 
কাজ করিবার অবকাশ মিলে। নতুবা অনেক কাজ একত্র জম! 
হয়। কোন কাজই ভালরূপ হয় না। শুধু তাহা নহে, দিনেরও 
এক ঘণ্টা বিশ্রামের সময় পাওয়! যায় না। প্রতিদিন নিয়মান্থসারে 
সকল আচরণ করিলে শরীর অশ্তুস্থ হইবার সম্ভাবনণ অল্প। সুস্থ 
অবস্থায় ৬ ঘণ্টার অধিক কখনও নিদ্রা যাইবে না। নিয়মিত নিদ্রাতে 
মন শান্ত ও শরীরে শ্কুর্তি হয়। সর্ব প্রকার ক্রান্তি দূর হইয়া পুনঃ 
কার্যে মন উৎসাহিত হয়। নিদ্রা হইতে উঠিয়াই পরিষ্কার শীতল 
জলে মুখ ধুইবে। এইরূপ করিলে সর্ব অঙ্গ প্রত্যঙ্গের যথা স্থিতি কার্ধ্য 
চলে, নতুবা চক্ষে মুখে শরীরস্থ সকল ময়লা জমিয়া থাকে । মুখের 
লাল বড়ই দুষিত। নিদ্রা হইতে উঠিয়া মুখ না ধুইলে, থুথু গিলিয়া 
পেটের ভিতর দূষিত লাল গ্রাবেশ করে । ইহ? বিষতুল্য, পাকস্থলীতে 
যাইয়া নান! রোগ উৎপাদন করে। চক্ষের ময়লা ভিতরে প্রবেশ 
করিয়া, দৃষ্টিশক্তি হাস করে, শীতল জলে না মুদ্ছিলে দিন দিন চক্ষের 
জোতিঃ কমিয়া ফায়। অভএব, নিদ্রা হইতে উঠিয়াই, চক্ষু মুখ 
পরিষ্কার জলে ধুইয়া, ভাঁল বন্ম দ্বারা মুছিয়া যে কাঁজ করিবার হয় 


৯৪ স্রীধর্্নীতি। [ষ্ঠ 
করিবে। এবিষয়ে কখনই অবহেলা করিবে না। যে সময় মন 
প্রসন্ন এবং নিশ্চিন্ত থাকে, যখন মানুষের গোলমাল অথবা কার্যের 
ব্যস্ততা! থাকে না, সেই সময় যেকাজ করা যায়, তাহাতেই মন 
একাগ্র হইয়া বসে। সর্বাগ্রে পবিত্র অন্তঃকরণে সকলের লালন- 
পালনবর্তী পরম কারুণিক জগৎ-পিতা পরমেশ্বরকে ভক্তিভাঁবে স্মরণ 
করিবে। যে দীনবন্ধু জন্ম হইবার পূর্বে অন্ধকারময় জননী-গর্ডে 
রক্ষা করিয়াছেন, খিনি জন্ম হইবামাত্র জীবন রক্ষার্থ জননীর 
হৃদয়ে অনুপম প্রেম ও অমৃত তুল্য দুগ্ধ প্রদান করিলেন, ঘিনি 
বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে তছুপযুক্ত উপায় সম্মুখে রাখিয়া দিলেন, 
ধাহার কৃপায় কোন বস্তর অভাব নাই, যিনি পিতা মাতার ন্যায় 
অন্জঞাত বিপদ হইতে রক্ষা করিতেছেন, প্রতিক্ষণ কল্যাণ বিধান 
করিতেছেন, যে করুণাসিন্থুর অগণিত করুণা আমাদের উপর বর্ষিত 
হইতেছে, অনন্যমনে তাহার চরণে আত্ম সমর্পণ করিয়া আপ- 
নার কৃতজ্ঞতা জানাইবে। ইহা প্রত্যেক মন্ুষ্যের কর্তব্য কর্ম । যে 
মনুষ্য তাহা না করে, তাহার ন্যায় কৃতত্র, পাঁতকী জগতে আর নাই । 
প্রভাত কালে নির্জনে বসিয়া ঈশ্বরকে ম্মরণ করিবে । অনন্যমনে 
তাহার চরণে আত্ম সমর্পণ করিয়া সবিনয়ে দীনবচনে কৃত অপরাধের 
জন্য ক্ষমা চাঁহিবে। তীহার ইচ্ছার অবিরুদ্ধ আপনার এবং অপর 
হিতাকাজ্জী বন্ধু, প্রতিবেশী,-শক্র এবং জগতস্থ সকল প্রাণীর কল্যা- 
ণের জন্ত প্রার্থনা করিবে। স্ুবুদ্ধি দান, সাংসারিক সকল কাধ্য 
মধ্যে ধর্দবীসনা ও সত্যকে অচল বাখিবার জন্ত ধৈর্য্য প্রার্থনা 
করিবে। ঈশ্বর যে উপকার করিতেছেন তাহার খণ কখনই পরি- 
শোধ হইবে না। ক্ষুদ্র হৃদয় যতদূর কৃতজ্ঞতা ধারণ করিতে পারে, 
তত দূর কৃতজ্ঞতা প্রদীন করিয়া তাহার প্রাতি অটল! ভক্তি রাখিবে। 





অধ্যায়] গৃহকাধ্য ৷ ৯৫ 
ইহা দ্বারা কথঞ্চিৎ পরিমাণে কর্তব্য কর্ম করা হইবে। ঈশ্বরের 
স্মরণ এবং প্রার্থন৷ করিয়া কি কাজ করা আবশ্ঠক, তাহা পূর্বে স্থির 
করিবে। ক্ষুদ্রই হউক আর বৃহৎ হউক সকল কাজ করিবার পূর্বেই 
বিবেচনা করিয়। করিবে। যে বিবেচনা না করিয়া কাজ করে, 
তাহার ফল কখনই ভাঁল হয় না। বিবেচন। না করিয়া কাজে 
প্রবৃত্ত হইলে কার্য্যসিদ্ধ হইলেও অধিক দিন স্থায়ী হয় না। ভিত্বি- 
হীন প্রাসাদ যেমন পড়িয়া যায়, তেমন সকল কাজই *বিনষ্ট হয়। 
দুঃখ ভূগিয়া আপনার অপরিণামদর্শিতার জন্য অনুতাপ হয়। অত- 
এব, কোন্‌ সময়ে কোন্‌ কাজ কিরূপে করা! উচিত, তাহার পরি- 
মাণ বুঝিয়! যত দূর শক্তি তত দূর করিবে; সহত্র বাধা আসিলেও 
বিচলিত হইবে না, এইরূপ প্রতিজ্ঞা করিয়া কাজ করিবে। প্রতিজ্ঞা 
স্থির রাখিতে সর্বদা লক্ষ্য রাখিবে। প্রতি দিন প্রতিজ্ঞা পূর্ব্বক 
কর্তব্যাকর্তব্য স্থির করিয়া কাজে প্রবৃত্ত হইলে, নিশ্চয়ই প্রতিজ্ঞা 
সিদ্ধির অভাস হইবে। একান্ত ছূর্ঘট হইলেও অভ্যাসে সহজ হয়। 
সকল কাজেই আত্মপংযম প্রয়োজন । সুতরাং, প্রত্যেক ছোট 
বড় বিষয়ে শ্রতিজ্ঞা করিয়া আত্মসংযম শিক্ষা আবশ্যক । আত্ম- 
সংষযমের অভ্যাস প্রত্যেক সংসারী লোকের আবশ্তক। অনেক 
লোকে প্রতিজ্ঞা করিয়! কাজে প্রবৃত্ত হয়, কিন্তু কোন বিস্ব উপ- 
স্থিত হইলে, অথবা বিদ্বের সম্ভাবন! দেখিলেই তাহা পরিত্যাগ 
করে। ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিজ্ঞা-ভঙ্গ হইতে অভ্যাস হইয়া যায়। সেই 
অভ্যাস কিছুতেই যায় না। তাহাদের দ্বার কোন মহৎ কাজ 
হইতে পারে না। ছোটই হউক, আর বড়ই হউক, যে কাজ 
হাতে নিবে, তাহা সম্পাদন করিবার উপায় এই যে কাজ 
যে সময়ে করিতে আরপ্ত করিবে, ঠিক্‌ সেই সময় পর্যাস্ত তাহাই 


৯৬ স্্ী-ধর্ধ-নীতি । [ষষ্ঠ 


করিবে; মাঝে অন্র কিছুতে মন দিবে না। এক সময়ে ছুই কাজ 
করিতে গেলে একটিও পূর্ণ হয় না । যে কাজ যখন করিবে, তাহা 
মন দিয়া করিবে; যত শীঘ্র শেষ এবং ভালরূপ হইতে পারে, সর্বদা] 
চেষ্টা করিবে । সকল কাজের মধ্যেই আপনাধ বৃদ্ধি চালাইবে না, 
অভিজ্ঞ লোকের নিকট হইতে কিরূপ করিতে হয়, পরামর্শ নিয়া 
কাজে প্রবুত্ত হইবে । অনেক রমণী অন্টের পরামশশ লইতে অপ- 
মান বোধ করেন, ইহা অতি অন্তাঁয়। আত্মস্তরিতাই অজ্ঞানতার 
লক্ষণ। 

. প্রাতঃকালে উঠিয়! সর্দ কাজের পূর্বের ঘর পরিষ্কার করিবে। মনুষ্য 
শরীরে ময়লা সঞ্চিত হইলে যেমন রোগ উৎপন্ন হয়, সেইরূপ ঘরের 
কোণে, মেঝে, শয়ন-ঘরে, রান! ঘরে ময়লা সঞ্চিত হইয়া গৃহের বায়, 
দুষিত হয়। তাহা শ্বাস দ্বারা সর্ব শরীরে প্রবেশ করে । রোগোৎ- 
পাক দুর্ন্ধযুক্ত পরমাণু শরীরে গ্রবেশ করিলে বিষডুল্য হয়। 
দূষিত বায়, সর্ব রোগের মূল। সকল রমণীরই গৃহ পরিষ্কারের গ্রতি 
লক্ষা রাখ! উচিত। রমণী সর্ব] গৃহে থাকেন, সুতরাং গৃহ পরিষফার, 
অপরিষ্কার এবং তাহা হইতে ইঠ্টানিষ্টের জন্য তিনি দায়ী। কি 
উপায়ে শরীর পরিষ্কার রাখ! যাঁয় জানা, স্ত্রীলোকের অতি আবশ্তক | 
রোগ উৎপন্নের কারণ যত পদার্থ আছে, তন্মধো দুর্ন্ধযুক্ত বায়, 
প্রধান। অতএব, যাহাতে গৃহের বায়, দূষিত না হয়, তৎবিষয়ে সর্বদা 
যত্ববতী থাকিবে । পরিষ্কার রাখিবার উপায় এই, গৃহে কোন ময়লা 
সঞ্চিত হইতে দিবে না। ময়লা সঞ্চিত হইয়া বায়, দূষিত হইলে 
বৃশ্চিক প্রভৃতি বিষাক্ত জন্তর জন্ম ইত্যাদি বিস্তর অনিষ্ট হয়। ঘরের 
ময়লা, গোয়ালের গোময়, পচ! ঘাস ইত্যাদি ঘরের নিকটে কোথাও 
ফেলিবে নাঁ। প্রতি দিন নিয়মিতরূণে "যে স্থান হইতে মেথর 


অধ্যায়] গৃহৃকার্ধ্য |. ন৭ 





আবর্জনা নিয়া যায় সেইখানে ফেলিবে? অথবা এমন স্থানে ফেলিবে; 
যেস্থান হইতে দুর্গন্ধ আসিতে না পারে । আলস্য করিয়া যেমন 
তেমন করিয়া কাঁজ করিবে না'। যে কাজ করিবে, ভালরূপে মন 
দিয়া করিবে । আমাদের দেশে যে ঘরে গোময় দিবার রীতি আছে, 
তাহা। অতি উত্তম; কিস্ত অনেক রমণী তাহার উদ্দেশ্ত বুঝিতে না 
পারিয়া রোগ উৎপাদন করেন । গোময় দ্বারা গৃহ পবিত্র হয় মনে 
করিয়া" এক মাস কি পনর দিনের পচা৷ গোময় দ্বারা! গৃহ পরিষ্কার 
করেন। ইহাতে কি ঘরের বায়, দূষিত না হইয়া পারে? এইরূপ 
গোময় কখনও ব্যবহার করিবে না । নূতন গোময় এক চতুর্থাংশ কি 
কিঞ্চিৎ অধিক তাল মাটার সহিত মিশাইয়া ঘর লেপিলে, গোময়ের 
ূর্ন্ধ এবং দূষিত বায়, নষ্ট হয়, গৃহও পরিফার হয়। সুবিধা হইলে 
প্রতিদিন, নতুবা চারি দিন অস্তর গোময় ও চুণ দ্বার! মাটা লেপিলে 
মশা বৃশ্চিক প্রভৃতি ত্যক্তকারক প্রাণী জন্মিতে পারে না। মাটী এক 
বার চুণ দ্বারা লেপিলে ছয় মাস পর্যন্ত গোময়ের আবশ্তক হয় না, 
কারণ চুণে এক প্রকার তীক্ষ ছুর্গন্বহারক পদার্থ আছে, যাহার 
যোগে বায়, পরিষ্কার হয় এবং কোন প্রকার কীট পোকা জন্মিতে 
পারে না। ঘরের ভিত্তিতে, থামে, দ্বারে, চৌকাট প্রভৃতিতে 
তৈলাক্ত হাত মুছিবে না, কয়লার দাগ লাগাইবে না; থুখু ফেলিবে 
না, নাকের সর্দি মুছিবে না এবং অন্যকে ফেলিতে অথবা মুছিতে 
দিবে না; এই সকল বড় ক্ষতিকারক । ঘরের সম্ুথস্থ অঙ্গনে 
অখবা। পশ্চাৎ ভাগে, গোলাপ, ফু'ই, বেল প্রভৃতি সুগন্ধি ফুলের 
বৃক্ষ টবের মধ্যে কিনব মৃত্তিকাতে রোপণ করিবে.। একটার নীচে 
আর একট রাখিবে না, সেখানে ময়লা জমিতে দিবে না! ফুলের 
সুগন্ধে বার়,র 'ছুন্ধ নাশ হয়, বৃক্ষ দ্বারা বায়, শীতল এবং স্থাস্থা- 
স্ত্রী, ধঃ নী, [১৩] 


৯৮ স্বী-ধর্শননীতি | [য্ 


কর হয়; তাহা! শরীরে প্রবেশ করিলে, মন প্রসন্ন, শরীর কার্য্য- 
ক্ষম হয় | 

গৃহ পরিষ্কার রাখ প্রভৃতি কার্ধ্য গৃহিণী স্বয়ং করিবেন, কিছ! 
ভৃত্য রাঁখিবার ক্ষমত| থাকিলে ভৃত্য দ্বারা করাইবেন। এখন 
ভৃত্যের প্রতি কিরূপ ব্যবহার কর! উচিত তৎসম্বন্ধে বলা যাইতেছে । 
অনেক স্থানে ভৃত্য গৃিণীকে মান্য না করিয়া তাহার সহিত ঠাট্টা 
তামাসা, এমন কি প্রতুর স্তায় তাহাকে আজ্ঞা করে। ইহা ভত্যের 
দোষ নহে; বাবহার করিতে ন| জানিলেই এইরূপ হয়। যাহারা 
ছোট চাকরী করিতে আসে, তাহারা কখনও উচ্চ বংশ অথবা উচ্চ 
পদের লোক নহে। ছুরবস্থাতে পড়িয়া সর্বদাই নীচবুদ্ধিবিশিষ্ট হয়। 
তাহাদিগকে ভাল কথা বলিয়। তাহা্দিগের আচরণ ভাল করা এবং 
তাহাঁদিগ্‌ হইতে আপনার মান রক্ষা আপনার হাতে । নিজে তাঁহাদি- 
গের প্রতি যেরূপ আচরণ করিবে, তাহারাঁও সেইরূপ করিবে; ভূতোর 
সহিত কথা কহিতে যাহা আবস্তক, তাহাই বলিবে ; তাহাদের সহিত 
ঠাট্টা তামাসা করিবে ন]। বুথ! হাঁসি, লজ্জাকর কথা, সর্ধদা পরিত্যাগ 
ফরিবে। সমস্ত দিন দূরু্থের ন্যায় রাগিয়া ছকুম দিয়া কর্কশ কথা 
কহিবে না। যাহা বলিতে হয়, ধীর ভাবে প্রসন্নমুখে বলিবে। 
ভৃত্য অপরাধ করিলে মিষ্ট ভাঁষ। দ্বারা বুঝাইয়া কিঞ্চিৎ তিরস্কার 
করিবে । মিষ্ট ভাষা দ্বারা তিরস্কার করিলে ভৃত্য যেরূপ বশীভূত 
হয়, এমন আর কিছুতেই নয়। কেহ কেহ চাকরকে বড়ই কর্কশ 
কথী বলেন, কখন কখন প্রহার করিতেও অগ্রপশ্চাৎ ভাবেন 
না। কিন্তুইহা নিতান্ত নিষ্ঠ্রতা। ইহা দ্বারা চাকর নিলজ্জ ও 
স্তেচ্ছাচারী হয়, প্রতৃর প্রতি ভয় থাকে না। একে অন্যকে বশ 
করিবার জন্ত মুছ বাবহারই সর্বাপেক্ষা প্রধান অস্ত্র। যৃদ্ধ ব্যরহার 


- অধ্যায়] গৃহহ্কার্ধয। ৯৯ 


দ্বার! সিংহ ব্যাস্ত প্রভৃতি হিং জত্তব পর্যযস্ত নিরীহ হরিণের ন্যায় 
বশীভূত হয়, তবে কি মানুষ হইবে না? ভৃত্যকে কখনও হৃদয়- 
ভেদী বা মর্শভেদী কথ! বলিবে না । সন্পেহ ব্যবহার করিবে, তাহা 
হইলে তাহারাও সেইরূপ করিবে। গর্বিত হইয়া কখনও তাহাদিগকে 
উপেক্ষা করিবে না। ঈশ্বরের কপার এখন তোমার সুদিন, তাহারা 
বিপত্তিতে পড়িয়া তোমার ভৃত্য হইয়াছে । কিন্তু কাহারও দিন সমান 
যায় না'। কখন কাহার সম্পত্তি যাইবে, কখন কাহার দুর্দশা উপ- 
স্থিত হইবে, ইহার কোন স্থিরতা নাই। যে আজ তোমার নিকাটে 
চাকর, হয়ত সে এক দিম সম্পত্তিশালী হইবে। হয়ত ব1 বিপদে 
পড়িয়া তোমাকে এক দিন তাহার চাকরী করিয়া উদর পূরণ করিতে 
হইবে। এইরূপ অবস্থা হওয়া কিছু আশ্চর্য্য নহে। কাহার অবস্থা 
কখন কি হইবে, কেহ ভাহা বলিতে পারে ন!। অহঙ্কার করিয়া 
তৃত্যের প্রতি কখনই নিষ্ঠুর আচরণ করা অথবা অন্যায় কাজে নিযুক্ত 
করা উচিত নহে । ছুঃখের সময় সাস্বনা করিবে, রোগের সময় মার 
ন্যায় শুশ্রযা করিবে; নীচ দ্বণার যোগ্য বলিয়া! তিরস্কার করিবে 
না। প্রতু ্ৃত্যের সম্বন্ধ জানিয়া প্রতি কার্য্যে সদয় ব্যবহার করিবে। 
ভৃত্য মন বুঝিয়া তোষামোদ করে ; একে অন্যের অথবা বাহিয়ের 
লোকের নিন্দা করিয়া প্রভূর মন সন্তষ্ট করিতে চেষ্টা করে। কখনও 
কখনও লোকের মধ্যে শত্রুতা জন্মাইয়া দেয়। এইরূপ ভূত্যের তোষা- 
মোদে ভুলিয়া নিজে না দেখিয়া কাহাকেও দোষী স্থির করিবে না। 
কাহারও সঙ্গে শত্রুতা করিবে না। যে পরনিন্না করিয়া তোমার 
মন সত্ষ্ট করিতে চায় এবং স্থার্থসিদ্ধি করিতে অগ্রীসর হয়, সে অন্যের 
সমক্ষে তোমার নিন্ধা করিতেও কুষ্টিত হুইবে না। তোফামোদে 
চাঁকর নির্বোধ স্ত্রীলোকটদৈর সন্পুখে প্রশংসা করিয়া! ও মিষ্ট কথ! 


১০০ স্্ীধর্দনীতি। ষ্ঠ 
দ্বারা মনের কথা ও ঘরের খণ্ড বিষয় জানিক় প্রকাশ করিয়া দেয় । 
এমনই বিশ্বাসঘাতক যে দোষ ধরা পড়িলে আপনাকে নিলিপ্ত রাখিয়া 
তোষামোদ-তক্ত রমণীর উপর সকল দোষ আরোপ করে এবং 
উপ্ট! তাহাকে নিন্দা করে। এই সকল লোকের নিকটে আপনার 
সম্মান রাখিয়া চলিবে । আপনার পতি, "শাশুড়ী, ননদিনী, জা 
প্রভৃতি কাহারও কোন গুপ্ত বিষয় কখনই ভূত্যকে বলিবে না। 
ভৃত্যকে সন্তষ্ট হইয়া কিছু দিতে হইলে, পতি, শাশুড়ী কিন্বা ঘরের 
অন্য কাহাকে জিজ্ঞাস! না করিয়া! দিবে না। দান সম্বন্ধে পরিমিত 
হইবে। অপময়ে অন্যায়রূপে নিজ ইচ্ছান্ুসারে কিছুই দিবে না। 
চাকর পুরস্কারের উপযুক্ত কোন কাজ করিলে উৎসবে কি অন্য 
কোন আনন্দের সময় আপনার শক্তি এবং তাহাদের যোগ্যতান্ু- 
সারে কোনবধপ পুরস্কার দিবে । সময়মত পুরস্কার না পাইলে তাহা- 
দের মন অনন্তষ্ট হয়। যিনি কাজ করিলে সন্ষ্ট হইয়া পুরস্কার না 
দেন, এবং সর্বদা নিষ্টুর ব্যবহার করেন, তাহার প্রতি চাকরের 
প্রেম, তক্তি এবং কৃতজ্ঞত। থাকিতে পারে না। বিপদের সময় সহায় 
হয় না, বরং শক্র হইয়া দাড়ায় । আপনার সম্মান রক্ষা করিয়া! 
চলিবে । ভৃত্যের সঙ্গে একাঁসনে বসিবে ন1, এক বিছানায় নিজ 
যাইবে না, আপনার কাপড় পরিতে দিবে না; অধিক কি বলিব, 
যাহাতে আপনার কোনরূপ সম্মানের হানি না হয়, তাহার প্রতি 
বিশেষ লক্ষ্য রাখিবে। . লঘু অপরাধে গুরু দণ্ড দিবে না। এক্সপ 
দণ্ড দেওয়! নিত্বান্ত অনুচিত-। অপরাধ না! করিলে ভূত্যের উপর 
তাহা আরোপ করিবে না। এইরূপ করিলে ভৃত্যের পতি, ভক্তি 
থাকিতে পারে না।.. ভূত্যের প্রতি অধিক বিশ্বীস করিয়া! সমস্ত 
ভার অর্পণ করা উচিত নছে। আপনার 'প্রতি প্রভুর পূর্ণ বিশ্বাস 


অধ্যায়] গৃহকাধ্য 1 ১০১ 


দেখিয়া নীচ প্রকৃতি ভূতাগণ সকল আত্মসাৎ করিয়া বসে। 
বাজার হইতে খাওয়ার অথবা অন্য কোন জিনিষ আনিলে, কি 
হিসাবে কত আনিয়াছে, ভাল করিয়া দেখিবে। কোন কোন 
লোভী ভৃত্য প্রভূ দাম না জানিলে কখনও দ্বিগুণ মূল্য আদায় 
করে, কথনও জিনিষ চুরি করে। এই অবস্থায় গৃহিণী বিবেচনার 
সহিত কোন্‌ জিনিষ কি হিসাবে কত আসিয়াছে, অনুসন্ধান করিবেন। 
চাকরগণ বিশ্বাসী কি অবিশ্বাসী, এই বিষয়ে সর্বদা দৃষ্টি রাখিবে। 
কয়টা পয়সা, খাওয়ার জিনিষ কি অন্য কোন বস্ত্র যেন দেখ নাই, 
কিন্বা৷ ভুলিয়া গিয়াছ, এইরূপ ভাবে ছড়াইয়া রাখিবে। নীচ- 
প্রকৃতি ভৃত্য হয়ত প্রভূ ভুলিয়া গিয়াছেন, মনে করিয়া চুরি করিবে। 
তখন তাহার সহিত অতি সতর্কভাবে ব্যবহার করিবে । সামান্য 
অপরাধে ভৃত্যকে পদচ্যুত, অথবা অন্যরূপ নিষ্টর ব্যবহার করিবে 
না। কোন কোন ভৃত্য প্রথম ছুষ্ট থাকে, কিন্ত প্রভুর সৎ ব্যবহারে 
এবং নীতিপূর্ণ উপদেশে শেষে ভাল হইয়া যায়) এইকপ দৃষ্াস্ত 
অনেক দেখা গিয়াছে । ভৃত্য নিযুক্ত হওয়া মাত্রই তাহার যোগ্যতা 
ঠিক করিবে না) কোন কোন ভৃত্য প্রথম প্রথম বিশ্বাসী থাকে, 
শেষে অকৃতজ্ঞ হইয়! যায়। সুতরাং সর্বদা সাবধান থাকিবে । কিন্তু 
তাহাদিগের সহিত পিতা মাতার সম্বন্ধের ন্যায় সম্বন্ধ মনে করিয়া 
সর্বদ!-ক্নেহের সহিত ব্যবহার করিবে। 

... খরের জিনিষ এইরূপ ভাবে রাখিবে যেন চাহিলেই পাওয়া ঘায়) 
এক স্থানে সকল জিনিষ স্তপাকার করিয়! রাখিবে নাঁ। জিনিষের 
উপর যাহাতে ময়লা না জমে, সেই জন্ত সর্বদা পরিফার করিবে। 
বাজার হইতে খাওয়ার জিনিষ আনিলে এমন ভাবে রাখিবে যেন, 
বিড়াল, ছেলে- মেয়ে “নষ্ট করিতে না পারে। কোন খাওয়ার 


১৯২ সত্ীধর্মনীতি। [হট 


জিনিষ খোল! রাখিবে না। খাওয়ার জিনিষ খোলা রাখিলে তাহাতে 
ধূলি, বালি, পিপড়া, মাছি প্রভৃতি পড়িয়া নষ্ট করে, তাহা খাইলে 
অনেক রোগ হয়। ডাল, চাউল, চিনি, ঘি, গুড়, তৈল, মশলা 
প্রভৃতিতে মাটী, মৃত ও জীবন্ত নানা গুকার কীট থাকে। সকল 
পৃথক করিয়া, ঘি তৈল প্রভৃতি পরিষ্কার করিয়া, ধান ছাড়াইয়া 
ধুইয়া খাওয়া উচিত। অনেক লোক চিনি প্রভৃতি না বাছিয়া খায়, 
ইহা নিতীন্ত অনুচিত । কোন বস্তর আবশ্তক না! থাকিলে, যেখানে 
সেখানে ফেলিবে না, কোন্‌ সময়ে কোন্‌ বন্তর আবস্তক হইবে নিশ্চয় 
নাই। যেবস্ত যেখানে রাখিবার, আপনার হাতে রাখিবে। এইন্ধপ 
ভাবে সকল জিনিষ রাখিবে যেন পরিষ্কার থাকে এবং দেখিতেও 
সুন্দর বোধ হয়। 

গৃহ দেখিয়া গৃহিণীর পরীক্ষা হয়। যে গৃছে সকল জিনিষ উত্তম 
রূপে সজ্জিত, সেই গৃহের গৃহিণী সহজেই চতুরা বলিয়া মনে হয় । 
ষে গৃহের জিনিষ যেখানে সেখানে পড়িয়া থাকে, ধুলি বালিতে পূর্ণ, 
সেই গৃহের গৃহিণীকে সকলেই “ গৃহিণী রোগ ৮ বলিয়া থাকি। ঘর 
যাহাতে ভিজা না থাকে, তাহার চেষ্টা করিবে । যেখানে সেখানে 
জর ফেলিবে না। মুছরির মধ্যে ময়লা বন্ধ হইয়া যেন ছুর্নন্ধ নির্গত 
নাহয়। যেখানে ময়লা আটকাইবে, মাঝে মাঝে জল ঢালিয়! সে 
স্থান পরিফ্ণার করিয়া দিবে। শয়ন ও বসিবার স্থান জিনিষ দিয় 
ঢাকিয়া রাখিবে না। সে স্থান খোলা রাখিতে চেষ্টা করিবে । মানুষ 
ঘেস্থানে মিত্রা! যায় ও বনে, সে স্থানের বাধ নিশ্বাস স্বারা দুষিত হয়, 
তাহ পুনঃ নাসিক! দ্বারা গ্রহণ করিলে রোগ উৎপন্ন হয়। বসিবার 
ও শন গৃহ প্রশস্ত এবং বিস্তীর্ণ হইলে, মুক্ত বায়, চলিতে পারে, 
বার, দূষিত হয় না। ঘরে যত জিনিষ রাখাযায়, তত স্থাম বন্ধ হয়, 


জধ্যায় ] গৃষ্কার্ধ্য। ১৪৩ 





বায়, মুক্তভাবে সঞ্চালিত হইতে না পারিযাগৃহস্থিত বায়, দূষিত হয়। 
পুথক এক ঘরে জিনিষ রাখা উচিত, সে গৃহে অধিক ক্ষণ থাকা 
উচিত নহে, কাজ হইয়া গেলেই বাহির হইয়া আসা কর্তব্য। খাঁও- 
ফার ও পাকের বাসন, জল রাখিবার ও জল, দুধ পান করিবার 
ঘটা বাটি, দধি, ছুগ্ধ রাখিবার ভাণডের ভিতর বাহির প্রতিদিন ধুইক্ 
পরিক্ষার কর! উচিত। নূতন জিনিষের কলঙ্ক বাহির হয়, ভিতরে 
সেবলী! মিয়া যায়। এইরূপ পাত্রের জল বাবহার করিলে রোগ 
হইবার সম্ভাবনা । বিছানা, পরিধান বস্ত্র পরিষ্ার রাখিবে। বস্ত্র যত 
অধিক সময় বাবহার করা যায় শরীরের ঘাম, ময়লা প্রভৃতি বস্ত্র 
লাগে । সেই বস্ত্র পুনঃ পরিধান করিলে বস্ত্রের ময়লা, শরীরের ঘাম 
লাগিয়া লোমকুপ বদ্ধ হইয়া বায়। তাহাতে শরীরের রক্ত ও বার, 
দূষিত হইয়া! রোগ জন্মে। পরিধান বস্ত্র পরিফার রাখিতে সর্বদ। 
চেষ্টা করিবে। পরিধান বস্ত্র প্রতিদিন, বিছানার চাদর ইত্যাদি 
তিন চারি দিন অন্তর একবার করিয়! ধুইবে। এইনূপে ঘরের সকল 
জিনিষ পরিক্ষার করিয়! হুর্যোদয়ে দ্নান করিবে। নিত্য প্রাতঃ- 
স্নানের অভ্যাস হইলে শরীরে স্কপ্তি, বল এবং স্বাস্থ্য লাভ হয়? 
সহ হইলে শীতল জলে ন্নান করাই বিধেয়্ । ইহাত্তে শরীরের বল 
বৃদ্ধি হয়। অতি ঠাণ্ডা দিনে কিন্া ক্মধিক বৃষ্টি হইলে, গরম জলে 
স্নান কৰিবে। 

শরীরে জল দিবার পূর্ব ষস্তক নত করিয়া একেবারে ছুই ঘটা শীতল 
জল ঢালিবে, তাহাতে মন্তক শীতল খাকিবে। নতুবা শরীয়ে জল 
লাগিবা ষাত্র শরীরের উষ্ণতা একবারে মস্তকে প্রবেশ করে। ইহাতে 
শিরংশূল প্রভৃতি ভয়ঙ্কর রোগ উৎপর হয়। শরীর ভিজাইয়া গামছা! 
দ্বারা ঘসিবে, অধিক জঁগে সান করিবে। জ্গান করি পু বস্ত্র 


১০৪ সত্রীধর্শ-নীতি । ষষ্ঠ 


পরিধান করিবে ।: ভিজ: বস্ত্রে কি্বা জলে অধিক ক্ষণ থাকিবে না, 
তাহাতে শরীর বেদনা.হয়, জর প্রভৃতি নানারোগ জন্মে। ভালরূপে 
অঙ্গ ঢাকিয়! বস্ত্র পরিধান করিবে! স্নানের পর আপনার নিত্যকর্খ 
পরিষ্কার রূপে তাড়াতাড়ি করিবে । কোন এক -কাজে হাত দিয়া 
বিলম্বে করিবে না, বিলম্ব করিলে শীঘ্র সম্পন্ন হয় না; কষ্টও হয়; 
বিশ্রামের সময় পাওয়া যায় না। তাড়াতাড়ি কাজ করিলে বিশা- 
মের সময় মিলে । নিজে যে কাজ করিতে পার, সম্মুখে পড়িলেই 
করিবে, শাশুড়ী, ননদ, জার জন্য বসিয়! থাকিবে না। বড়ই হউক 
আর ছোটই হউক, যে কাজ নিজে করিতে পার, তাহার জন্য অন্যকে 
কষ্ট দিবে না । ছুর্ঘট কাজও চেষ্টা স্বারাঁ করা ধায়। কাজে হাত না 
দিয়াই হইবে না বলিয়া বসিয়া থাকিবে না। আপনার দ্বারা যত 
দূর হইতে পারে, চেষ্টা করিবে। স্বয়ং পাক করা স্ত্রীলোকের প্রধান 
কাজ। পাঁক ভাল ও পরিষ্কার হইলে, খাইতে স্বাদ লাগে, শরীরে 
বল হয়, সুস্থ থাকে । ভাল রান্নার জন্য রন্ধনশীস্ত্র শিক্ষা আবশ্তক । 
কোন্‌ খতুতে কোন্‌ বস্ত খাইলে রোগ হয় ন! ইত্যাদি জানা প্রয়ো- 
জনীয়। আহার পানের ন্থবাবস্থা রাখাই রমণীর কর্তব্য। এই 
বিষয়ে তাহাদিগকে বিশেষ সাবধান হইতে হইবে। স্বয়ং পাক 
করিয়া অথবা করাইয়া! সকলকে ভালরূপ খাওয়াইবে। এক সঙ্গে 
সকলে থাইতে বসিলে এক জনকে অধিক, অন্ত জনকে অল্প দিবে 
না। অনেক রমণীকে এইরূপ করিতে দেখা যায়, কিন্ত তাহা 
নিতাস্ত অন্যায়। এইরূপ কু অভ্যাস সকলেরই পরিত্যাগ কর! 
উচিত। .ঘরের সকলে যেরূপ থাইবে, তাহা হইতে নিজে: অধিক 
কিন্বা! ভাল খাইবে না। কোন জিনিষ ঘরে আসিলে, সকলকে দিয়া 
মাজা থাকিবে, নিজে তাহ। নিষা সঙ্তষ্ট হইবে । কখন নিজে না 


জধ্যার ] গৃহকীর্যী । ১০৫ 
টাতিনিদি্রিল্তর দিবে না। সকল বিষকে স্থীর্ঘ ত্যাগ 
করিবে । নিঃস্বার্থ ও সত্তষ্টহদয় দরিদ্রাবন্থাতেও সুখে সময় যাঁপন 
করে। সমস্ত পৃথিবীর অধীস্বর হইয়া যদি প্বার্থপর ও লোভী হয় 
তবে সন্ধষ্ট মন্কুযোধ যে সুখ তাহার লেশ মাত্র লাভ করিতে পারে 
না। গৃহের সকলকে বশ করিধার জগ্ঠ নিংস্বার্থ প্রীতির ্তায় আর 
অন্য কিছুই সাই। 

পরিধারস্থ সকলে সঙ্গে প্রীতি, ভক্তি এবং সম্মানের সহিত 
বাবহার করিবে । কাহারও সহিত অধিক কথা বলিবে না, কিছ 
বিবাদ করিবে না। কেহ মন্দ ঘলিলে মন্দ বলিবে না। সকলের 
মন্দ বলা শ্রধং অসং ব্যবহার ধৈর্যের সহিত সহা করিবে । কাহাকে 
অন্তায় কর্কশ কথা বলিধে না । টিস্তা করিয়া, প্রসন্ন মনে, সরল 
অন্তঃফরণে সময় বুঝিয়া সকঙ্প কথার উত্তর দিবে। অগ্র পশ্চাঁৎ 
ভাঁখিয়া বলিবে; কাহারও অসাক্ষাঁতে ফোন কথা বলিবে না । সকল 
কথা ভাষিয়! চিত্তিয়া মনে স্থান দিবে । কাহারও গুপ্ত কথা অন্যকে 
বলিবে না । কাহার সহিত বিশ্বাসঘাতকতা করিবে না। কাহারও 
মন্দ করিবে না; পরের মন্দ চিন্তাতেও আসিতে দিবে না। কেহ 
তোমার মন্দ করিলে ক্ষমা করিবে । অসদাচরণের পরিবর্তে অসঙ্দা- 
চরণ না করিয়া সদাঁচরণ করিবে । শ্বশুর, শাশুড়ী, ভাম্ুর বন্ড নন- 
দিনী প্রভৃতি গুরুজনকে দেবতার ন্যায় ভক্তি করিবে । ধর্ম বিরুদ্ধ 
না হইলে তীহারা যাহা আঙ্ঞা করিবেন, তাহাই করিবৈ ! সর্বদা 
তাহাদের প্রতি প্রীতি রাঁখিবে। তাহাদের দ্বারা আপনার সৈধ! 
করাইবে না । কখনও গুরুজনের অপমান করিষে মা। তাহাদের 
সন্থুথে নির্লজ্জের ন্যায় হাঁপিবে না। অমর্ধ্যাদার সহিত কথা বলিবে. 
না। ছাত পা মেলিয়। ধসিৰে না। তীহাদের মুখের সম্মুখে অনু 


সী এ ভিসি 1১০5 


১০৬ সত্রীধর্শ-নীতি। [ষ্ঠ 


চিত উত্তর দিবে না; তাঁহাদের সহিত বিবাঁদ করিবে না । তাহা- 
দের ইচ্ছার বিরুদ্ধে আপনার মনোমত কথা বলিবে না। গুরুজনকে 
ঘরে রাখিয়া আপনার কর্তৃত্ব দেখাইবে না। তাহাদিগকে আজ্তা- 
কর! প্রভৃতি অসম্মান্চক আচরণ কখনও করিবে নাঁ। সমর্থ 
পক্ষে গুরজন দ্বারা এবং অন্ত পুরুষ দ্বারা আপনার সেবা করাইবে 
না। ভাই, পিতা, পতি, ভিন্ন অন্য পুরুষের সঙ্গে একাসনে বসিবে 
না। পর পুরুষের সঙ্গে ঠাট্টা তামাসা করিবে মা, তাহাদের সম্মুথে 
লজ্জীকর কথা মুখে আনিবে না। তাহারা যদি লঙ্জাকর কথা 
বলে দেখান হইতে চলিয়া যাইবে, অথবা মিষ্ট কথ দ্বারা নিবৃত্ত 
করিবে । কাহাকে গালি দিবে নাঃ কাহারও ছুঃখের সময় 
নিষ্ঠুর কথা বলিবে না, কাহারও সহিত কপট বাবহার করিবে না। 
সত্যের অপমান করিবে নাঁ। অসত্য বলিয়া কিম্বা অন্যায় আচরণ 
করিয়া! আপনার কা্্যসাধন করিতে চেষ্টা করিবে না । কেহ অন্যায় 
কথা বলিলে তাহার সাহাধ্য করিবে না। সকলের সঙ্গে যতদূর হইতে 
পারে ধীর ও প্রীতির সহিত ব্যবহার করিবে । দেবর, ছোট নন- 
দিনী, জা, সন্তানের সঙ্গে বিনয় ও মমতার সহিত ব্যবহার করিবে। 
কাহাঁকে শত্রু করিবে না, অন্যকেও শক্ত হইতে দিবে ন| । 

আপনার কাজ ছাড়িয়া নিষ্্ীর ন্যায় বুথ! সময় নষ্ট করিবে না। 
ঘরের দ্বারে অথবা জানালাতে দীঁড়াইয়া তামাসা দেখিবে না । কোন 
সময়ই অকর্ম্মা বসিয়! অথবা নিদ্রা! যাইয়া কাটাইবে না। দিনে নিদ্রা 
রমণীদের পক্ষে নিতান্ত অনুচিত । সকলকে খাওয়াইয়া, সকলের 
সংবাদ লইয়া শেষে আপনি খাইবে। আপনার শরীরাহুসারে পরি- 
মিতরূপ খাইবে। অধিক খাইলে অলসতা আসে, কাজ করা যায় 
না। ঘরের কাজ শেষ করিয়া, কোন্‌ কোন্‌ জিনিষ নাই দেখিবে। 


অধ্যায় ] গৃহকার্য্য । ১০৭ 


কোন জিনিষ না থাকিলে আনাইয়! ভাল করিয়া রাখিয়। দিবে। 
সকল বিষয়ে মিতাচারী হইবে। উপার্জন অপেক্ষা ব্যয় অধিক 
করিবে না। টাকা পয়সা অপবায় করিবে না । সংসারী লোকের 
টাকা পয়সা সাবধানে রাখা উচিত। পণগ্ডিতগণ বলিয়াছেন, « অর্থই 
মানুষের বাহ্‌ প্রাণ*। যে পর্যান্ত মানুষের টাকা থাকে, সেই 
পর্যন্তই লোকের নিকট সন্মান। অর্থহীন মানুষ উচ্চ বংশ এবং 
গুণবান্‌ হইলেও কেহ তাহাকে সম্মান করে না। সকল সময়েই 
মানুষের অর্থের প্রয়োজন আছে। বিপদের সময় অর্থের ন্যায় বন্ধু 
আর নাই। অর্থ কাহারও হাতে স্থির থাকে না। যখন প্রচুর 
পরিমাণে অর্থ আসে, মানুষ তখন গর্বিত হয়। কিন্ত এই অহঙ্কার 
অধিক দিন থাকে না। গর্কিত না হইয়া যথাসাধ্য অর্থ রক্ষা 
করিবে । যে বস্ত আপনার নিকট নাই, আনিবে। অধিক পয়সা 
দিয়া অনাবশ্ক কিছু ক্রয় করিবে না। নিরর্থক অর্থ অপ- 
ব্যয় করিবে না। পয়সা, আধ পয়স! ক্ষুদ্র ক্ষুদ্র জিনিষ মিলিয়! 
লক্ষাবধি টাকা সঞ্চিত হয়। সেইরূপ ক্ষুদ্র ক্ষুদ্র জিনিষের ন্যায় 
লক্ষাবধি টাকাও চলিয়! যায়। অন্ন ব্যয়ে চালাইতে চেষ্টা করিবে। 
সকল স্থানেই মিতাচরণ ও মিতব্যয় বিশেষ হিতকারী। আপনার 
পতির মত না লইয়া কোন কাজ করিবে না, কিন্বা অর্থ ব্যয় 
করিবে না। যদি তিনি ঘরে না থাকেন এবং না করিলে নয়, 
তাহা হইলে নিশ্চিন্ত মনে করিয়া যাইবে। সৎপথ অবলম্বন পূর্বক 
চিন্তা করিয়া কোন কাক্গ করিতে ভয় করিবে না? ধর্ম, পরোপকাঁর 
ও দেশহিতার্থে অর্থ ব্যয় করিতে কুষ্ঠিত হইবে না। এই সকল 
বিষয়ে কৃপণতা নিতান্ত দোষাবহ। দানের ন্যায় ধর্ম আর নাই। 
মকলেরই আপনার শক্তি অনুসারে দান করা উচিত। দাঁনের সময় 


১০৮ সত্ীধর্মনদীতি। [ষ্ঠ 


সালাদ 8:58, 








প্রত্যুপকারের আশা রাঁখিবে না। নিঃন্বার্থ ভাঁকে দাম করিবে। দান 
অনেক প্রকারের আছে । তন্মধ্যে অর্থ দান, অন্ন দান, বস্ত্র দান 
প্রধান। অর্থ দীনের সময় পাত্রাপাত্র বিবেচনা করিবে । যাহাকে 
অর্থদান করিলে অসৎ কা্ষ্ে বায় করিবার সম্ভীবন! আছে, তাহাকে 
কখনও অর্থ দান করিবে না । যাহারা সৃষ্ট পুষ্ট, অলসতা হেতু, দ্বারে 
দ্বারে ভিক্ষা করিয়! বেড়ায়, কোন কান্ধ করে না এইরূপ লোককে 
দান করিবে না। তাহাদিগকে দান করিলে অলসতার ' প্রশ্রয় 
দেওয়া হয়। বিনা পরিশ্রমে আহার মিলিলে, কেন পকিশ্রম 
করিবে? শ্রম না করিয়াও যাহাদের জীবন যাত্রা স্থুখে নির্ব্বাহ হয়, 
তাহাদের কোন প্রকার চিন্তা নাই। তাহারা নান! দু্র্শে প্রবৃত্ত 
হয়। মানুষের মন কখনও শুন্য থাকিতে পারে না, কোন একটা 
কাজ করিতেই হইবে । ভাল কাজ না থাকিলে মন্দ কাজে গ্রবৃভ 
হইয়া জগতের অনিষ্ট করিবে । অলস লোকের মন শ্রমসাধ্য কার্ধ্যে 
প্রবৃত্ত হইতে চায় না। স্ৃতরাং তাহারা কুপথগামী মনের বশীভূত 
হইজ়্া অনেক প্রকার দুক্র্দ করে। শুধু তাহার নিজের অনিষ্ট হয় 
এমত নহে, জন দমাজের যথেষ্ট ক্ষতি হয়। সাধু সঙ্গ পরিত্যাগ 
করিয়া অসৎ কর্ম করিবার জন্য অলসদিগকে কখনও অর্থ দান 
করিবে লা। 

্ুধার্তকে অন্ন, তৃষ্কার্ডকে জল, বন্ত্রহীনকে বস্ত্র, শোকাকুলকে 
মান্না, নিরুৎসাহকে ধৈর্য, অনাথকে আশ্রয় দীন করা অবশ্য 
কর্তব্য । অন্ধ, পঙ্গু, বধির, মহারোগ্ধী বৃদ্ধ, পীড়িতকে যথাসাধ্য 
সাহায্য -করিবে। ঠাট্টা, বিদ্রপ কিন্বা! অন্য কোনগ্ূপে উপদ্রব 
কবিক্া তাহাদিগের মনে কষ্ট দিবে না। আপনার অবস্থাও এরূপ 
হইতে কিছু আশ্চর্য নাই। পরষেশ্বর যতদুর শক্তি দিয়াছেন, যেই 


জধ্যায় ] গৃহকার্ধ্য। ১০৯ 


পরিমাণে নিস্বার্থ ভাবে পরোপকার কর! অবশ্ঠ কর্তব্য। পরোপ- 
কার করিবার সময় “ আমি বড়, আমি কত লোকের উপকার করি- 
যাছি, কিস্তু আমার উপকার কেহ করে নাই, ”» এই কথা বলি! 
কখনও অহঙ্কার করিবে না। তুমি যে লোকের উপকার করিতেছ 
ইহা! উপকার নয়, খণ পরিশোধ মাত্র। লোকে তোমার যে উপকার 
করিতেছে, তুমি ষমস্ত জীবনেও তাহা পরিশোধ করিতে পারিবে 
না।" পিতা মাতা তোমার কত উপকার করিয়াছে স্মরণ কর। 
তুমি যখন নিতান্ত অসহায় শিশু ছিলে, তীহারা সমস্ত সুখ পরিত্যাগ 
করিয়া তোমাকে রক্ষা ও পালন করিয়াছেন, তোমার হিতের জন্ত 
যাহা কিছু আবশ্তক সকলই করিয়াছেন। শত জন্মেও সেই খণ 
পরিশোধ করিতে পারিবে না। যথাসাধ্য তাহাদের সেবা শুশ্রষা 
আজ্ঞাপালন এবং আপনার সস্তানপালন করিয়। সেই খণ পরি- 
শোধ করিবে । জনসমাজ তোমাকে ধন, মান, প্রীতি, সুখ, সচ্ছ- 
ন্ভা, প্রভৃতি দান করিয়া খধী করিয়াছেন। যথা শক্তি প্রতিবেশী- 
দ্রিগকে সাহায্য শ্রীতি ও সন্মান প্রদান করিয়া! সেই খণ হইতে 
মুক্ত হইবে। কেহ অসৎ পথে গেলে, তাহাকে সৎ পথে লইয়! 
যাইবে । নিঃস্বার্থ ভাবে ভবিষ্যৎ বংশের উপকার করিবে। দুর্বল 
এবং কে কষ্টে পড়িলে সাহায্য করিবে, ইহা অপেক্ষা উত্তম ধর্ম 
আর নাই। সংসারির নিকট হইতে সাহায্য পাওয়ার আশা সকলেই 
করে। কাছাকে আশাতে বঞ্চিত করিবে না। তোমার নিকট যে 
যেবিষয়ে আশা করে, তাহাকে সে বিষয়ে নিরাশ করিবে না। 
তোমাকে ঈশ্বর শক্তি দিয়াছেন বলিয়াই অন্তে তোমার মুখের 
পানে চাহিয়া! রহিয়াছে । যে বৃক্ষে ফল আছে তাহার নিকটই 
ফলের আঁশায় বায় ; হে বৃক্ষে ছার! আছে তাপ-দগ্ধ প্রাণী তাহার 


১১০ সত্ীধর্ম-নীতি। [ষষ্ট 


নিয়েই বসে। শাখা, পত্র, ফুল, ফল শূন্য বৃক্ষের নিকট কে 
যায়? শাখা পত্র ফুল ফল শৃন্ট বৃক্ষের নিকট কে যায়? আশ্রিত 
জনের প্রতি নিষ্ঠুর ব্যবহার করিবে না। স্বেহণীল, পরোপকারী 
এবং শাস্ত মন্থষ্যের কাহাকে ভয় করিবার নাই। তাহাদিগকে 
সকলেই প্রীতি করে। পরোপকারী লোক হ্রবস্থায় পড়িলে 
চারি দিক্‌ হইতে সাহাষ্য মিলে। সকলের উপর প্রতৃত্ব করিবার 
ইচ্ছা হইলে সকলকে প্রাণের ন্যায় ভাল বাসিবে; 'ভালবাঁসায় 
সকলেই বশ হইবে। ছুঃখ দিয়া ভয় দেখাইয়া কিম্বা অন্য কোঁন- 
রূপ কঠোর উপায়ে কেহ কাহারও অধীন হয় না। জগৎ প্রেমের 
রাজ্য, এখানে বলের আদর নাই। প্রেমিক এবং পরোপকারীর 
ন্যায় স্তৃথী কেহ নাই। তাহারা সকলেরই প্ররিক্পপাত্র। সঙ্জন 
নিংস্বার্থ পরোপকার করিয়। যেমন সুখ উপভোগ করেন, দুর্জন সকল 
পৃথিবীর রাজা হইয়াও তাহা লাভ করিতে পারে না। সকল প্রাণীকে 
দয়া করিবে। কেহ কোন অন্যায় কাজ করিয়া নিন্দিত হইলে তুমি 
তাহাকে নিন্দা করিবে না। যদি পার তাহাকে অসৎ পথ পরিত্যাগ 
করাইয়া সৎ পথে নিতে চেষ্টা করিবে । কিন্ত নিন্দা করিয়া লোক 
সমক্ষে আপনার সততা দেখাইবে না। নির্দোষ লোক কেহই নাই। 
আজ যাহার নিন্দ! করিতেছ, তাহার দোষ ধর! পড়িয়াছে, তাই তুমি 
সৎ, সে অসৎ। কিন্তু একবার চিন্তা করিয়। দেখ, লোকচক্ষুর 
অন্তরালে তুমি কত পাপ করিতেছ, তাহা হইলেই দেখিতে পাইবে, 
যাহাকে নিন্দা করিতেছ, সে তোমাপেক্ষা সহত্রাংশে উত্তম | চারি 
জন রমণী একত্র বদিলেই পরদৌষ সমালোচনায় প্রবৃত্ত হন। 
ইহার পরিণাম বড়ই মন্দ। প্রথমতঃ, ভাল বিষয়ের আলোচনার 
সম থাকে না। দ্বিতীয়তঃ, পরনিন্দাতে অণুল্য সময় বুথ। নষ্ট হয়। 


অধ্যায় ] গৃহকার্য্য । ১১১ 
তৃতীয়তঃ, তোমার প্রতি কাহারও প্রেম থাকিতে পারে না। চতুর্থতঃ, 
নিন্দুক নাম লাভ করিয়া লোকের নিকট দুর্ণাম হয়। পঞ্চমতঃ, সকল 
দুঃখের আকর অকল্যাণ এবং বিবাঁদের ভিত্তিমূল স্থাপিত হয়| এই- 
রূপ লক্ষাবধি অনর্থের জননী যে নিন্দা তাহাকে কখনই হৃদয়ে স্থান 
দিবে না । আমি বড়, অন্য ছোট, এইরূপ অহস্কার করা কখনই উচিত 
নহে। এক পিতার দশ সন্তান থাকিলে পিতা কখনও এক জন 
বড়, "অন্য জন ছোট মনে করিয়া এক জনকে অধিক, অন্ত জনকে 
কম ভাল বাসেন না; সকল সন্তানের প্রতিই সমান ভালবাসা । 
সেইরূপ জগৎ-পিতা। পরমেশ্বর আপনাঁর সকল সন্তানকে সমান স্নেহ 
করেন। তাহার সমীপে ছোট বড় প্রভেদ নাই। তিনি করুণাময়, 
তিনি জগতের সকল পদার্থ সমান ভাগে বিভাগ করিয়াছেন । সকল 
প্রাণী সমানভাবে তাহার দয়ার পাত্র। তুমি বৃথা আপনার বড়ত্ব 
দেখাইয়া অহঙ্কার করিলে কি হইবে? মনুষ্য, পণ্ত, পক্ষী সকল প্রাণীর 
প্রতি সভায় এবং সদয় ব্যবহার করিবে । কেহ তোমার উপকার 
করিলে তুমি তাহার দশ গুণ অধিক প্রত্যুপকার করিবে । কারণ, 
যে প্রথম উপকার করিয়াছে সে প্রত্যুপকারের আশ! করিয়া করে 
নাই এবং আশা থাঁকিলেও লাভ হইবে কিন| নিশ্চয় ছিল না। 
এমত অবস্থায় প্রথম যে উপকার করিয়াছে তাহার উপকার তোমার 
দশ গুণ উপকার অপেক্ষাও অধিক মূল্যধান্। গৃহে অতিথি আসিলে 
ভালরূপ সৎকার করিবে । মিষ্ট কথা দ্বারা প্রীত করিবে। সত্য 
এবং মিষ্ট ভাষার দ্বারা মানুষের মন যেরূপ সন্তষ্ট হয় তেমন আর 
কিছুতেই নহে । 

ঘরে ঘেযেজিনিষ আছে তাহার তালিকা গ্রস্ত করিয়া সাব- 
ধানে রাখিবে। কেহ ফোন জিনিষ নিলে, কোন্‌ জিনিষ, কে কখন 





১১২ স্্রীধর্মলীতি। [ষষ্ঠ 





নিয়াছে, কত দিনের জন্য নিয়াছে, কথন দিবে সকল কথা স্মারণ- 
বহিতে অথবা জম! খরচে ছিসাব লিখিয়া রাখাবে। তাহা হইলেই 
কোন গোলমাল হইবে না। চাকর, ধোপা, গোয়ালা প্রভৃতি সকলে 
বেতনের হিসাব লিখিয়া রাখিবে। খণ করা বড় ক্ষতিকারক অল্প 
অল্প খণ কিছু দিনের মধ্যেই অধিক হইয়া যাঁয়। এক সঙ্গে সকল 
পরিশোধ কর! কঠিন হইয়া পড়ে | খণী মানুষের স্তায় ছুঃখী আর 
কেহ নাই। সকলের নিকট কৃতদাঁসের স্তায় ব্যবহার প্রাপ্ত হয়, 
যেযাহা! বলে নীরবে শুনিতে হয়। লজ্জায় সর্বদা মস্তক অবনত 
রাখিতে হয়। ভদ্র লোকের ইহা অপেক্ষা মৃত্যু শ্রেষ্ঠ । আপনায় 
যাহা উপার্জন তাহা দ্বারা সংসার নির্বাহ করিবে। দরিদ্রের পক্ষে 
বড় লোকের অন্বকরণ করা অতি অন্তায়। খধণ ন। করিয়| শাক 
ভাত খাইলে, ছেঁড়া কাপড় পরিলে যেমন হ্ুখ, পৃথিবীর এক 
তৃতীয়াংশের অধীশ্বর রুষিয়ার সম্রাট খগগ্রস্ত হইয়৷ তততুর স্থখ- 
ভোগ করিতে পারেন না। খ্রণ জৌকের ন্তায় যাহাকে একবার ধরি- 
যাছে, তাহার রক্ত শোষণ ন1 করিয়া ছাড়ে না। আমাদের দেশে খণ 
করিয়া মজা! করিবার রীতি প্রায় সকল স্কানেই প্রচলিত আছে। 
কিন্ত তাহাতে যে কত মান হানি কতরূগ ক্ষতি অনেকেই চিত্তা 
করেন না। অপরিমিত ব্যয় করিয়া কত রাজ্য ধুলিতে মিশিয়া 
গেল, সাধারণ সম্বপ্ধে আর কথা কি? দেশের প্রন্চোক মনুষ্য যদি 
নি্র্ঘক খরচ না করিয়া অর্থ সং কার্যে ধায় করেন? বিপদের জন্য 
ফিছু কিচু রাখেন, সঞ্চয় করেন, তাহা হইলে দেশে পুনঃ ধনাগম 
হইবে। বার বার ছূর্ভিক্ষ উপস্থিত হইয়া যে ভীষণ কষ্ট হয়, তাহার 
কতক লাঘব হইবে। সর্ব অনিষ্টের মূল দয়িদ্রতাকে সমূলে উৎপাটন 
করিবার জন্ত দেশের প্রত্যেক লোকের চেষ্টা করা অবশ্ত কর্তব্য । 


অধ্যায়] গৃহকার্ধ্য। ১১৩ 


গৃহের কাঁজ করিয়া কিছু কাল বিশ্রাম করিবে সমস্ত দিন কাজ 
করিয়া! শরীর ক্লান্ত হইয়া পড়ে, তখন বিশ্রাম না করিলে স্ান্তয নাঁশ 
হয়। সর্বদাই এবিষয়ে দৃষ্টি রাখিবে, যাহ! কিছু করিবে পরিমিত্- 
রূপ করিবে । কোন বিষয়ে পরিমাণের অধিক যাইবে না । ধন 
যেরূপ পরিমিতরূপে ব্যয় কর! উচিত, সময়ও সেইরূপ ব্যয় করা 
উচিত) ধন গেলে পরে পুনঃ মিলিতে পারে, কিন্ত গত সময় 
ফিরিয়া আইমে নাঁ। 

রাত্রিতে সকলের আহারের পর সকল কাজ করিয়া ঘরের কে 
কেমন আছেন জিজ্ঞাসা করিবে । সকলে নিদ্রা গেলে ঘরের দ্বার 
বন্ধ করিবে, কোন জিনিষ এদিক ওদিক পড়িয়া থাকিলে গুছাইয়া 
রাখিবে। নিদ্রা যাইবার পূর্বে সকাল বেলা কিকি কাজ করি- 
বার স্থির করিয়াছিলে, কি কি কাজ হইয়াছে, কি কি কাজ হয় নাই 
এবং কোন্‌ কাঁজের কত দূর হইয়াছে প্রভৃতি এক বার চিন্তা করিয়া 
দেখিবে। গৃহ কার্যে মগ্ন হইয়া আপনার মানসিক উন্নতি ভূলিবে 
না। নানা প্রকার নীতিগ্রন্থ, ঈশ্বরজ্ঞান বিষমক উপাখ্যান, শাস্ত্র, 
সংবাদপত্র প্রভৃতি যেখানে যে উপদেশ পাওয়া যায়, তাহাই গ্রহণ করিয়া 
দিন দিন উন্নত, ধর্শনিষ্ঠ, ও পবিত্র হইতে লক্ষ্য রাখিবে। লোকের 
ভাল মন্দ আচরণ দেখিয়া শুনিয়া যাহা ভাল তাহাই গ্রহণ করিবে। 
বৃথা কাহারও সঙ্গে বাদ বিবাদ করিবে না) ইহাতে কোন লাভ 
নাই, অথচ বৃথা সময় নষ্ট হয়। প্রতি দিন নিয়ম মত এক গ্রহর 
রাত্রির সময় নিদ্রা! যাইবে, আবার এক প্রহর রাত্রি থাকিতে উঠিবে। 
সংসারের সকল কাজ ঈশ্বরের প্রতি লক্ষ্য রাখিয়া করিবে । ঈশ্বরের 
সম্মুথে অপরাধ করিবে না। অন্যায় কার্ধা মানুষ না দেখিতে 
পারে, কিন্তু ঈশ্বর সর্ব সীক্ষী। তাহার দৃষ্টি সর্বদা আমাদের উপর 


১১৪ স্ত্ীধর্শীনীতি। [ষষ্ঠ 





রহিয়াছে । আমরা এমন কোন অন্যায় করিতে পারি না, যাহা 
তিনি জানেন না, এবং তজ্জন্য আমাদিগকে শিক্ষা পাইতে হইবে 
না। সর্বদা ধর্মীনুমরণ করিবে । 


অধ্যায় ] 


৭ 


সন্তানপালন ও শিক্ষা । 


এ পরত গৃহকার্যা সদ্ধে'সংক্ষেপে বলা হইয়াছে। এখন সন্তান ও 
তাহাদের শিক্ষা সম্বন্ধে বলা যাইতেছে । সকল গৃহকার্ষ্যের মধ্যে 
এইটি প্রধান। এ কাজ বিশেষ পরিপরুতা এবং চিন্তার সহিত করা 
আবশ্তক। মহাবীর নেপোলিয়ানকে এক জন জিজ্ঞাসা করিয়া- 
ছিলেন, « সকল পৃথিবীর মধ্যে আপনা: দেশ (ফান্স) কিরূপে 
শ্রেষ্ঠ হইল? আপনার দেশের লোক কিরূপে আশ্চর্য্য কার্যা সাধন 
করিল? আপনার দেশের এইরূপ উৎকর্ষতার কারণ কি?” বুদ্ধি- 
মান বীর সংক্ষেপে উত্তর দিলেন, « আমাদের দেশের এবং আমাদের 
সকলের এই অবস্থার কারণ আমাদের মাত! ”»। কথাটি অতি ক্ষুদ্র, 
কিন্তু চিন্তা করিয়া দেখিলে ইহার অক্ষরে অক্ষরে সার রহিয়াছে, 
দেখিতে পাওয়া যাইবে। সন্তানের জীবন, মরণ, কল্যাণ, অকল্যাণ, 
উচ্চত্ব, মীচত্ব সকলই মাতার উপর নির্ভর করে। 
মাতার গুণ অনেক পরিমাণে সন্তানে প্রতিফলিত হয়। গর্ভ- 
ধারণ হইতে জন্ম পর্যযস্ত মাতার রক্ত মাংসে সন্তানের শরীর বর্ধিত 
হয়। যখন অন্য কোন বস্তু থাইতে পারে না, তখন মাতার স্তন্ত 
দুগ্ধ পান করিয্া জীবিত থাকে । এই জন্য মনুষ্য শরীরে মাতার. 
রক্তের ভাগ অধিক পরিমাণে রহিয়াছে । সেইক্প মাতার স্বভাব ও 


১১৬ সত্ীধর্নীতি । [সপ্দ 


অনেকটা অন্তানে সংক্রামিত হয়। মাঁ যাহা বলেন, মা যেরূপ 
আচরণ করেন, সর্বাগ্রে সন্তান তাহাই শিক্ষা করে। মাতার স্বভাব 
প্রক্কতি আচরণ ভাল হইলে সন্তানেরও ভাল হয়। মাতার স্বভাব 
প্রকৃতি আচরণ ভাল ন| হইলে সন্তানেরও হয় না । বর্তমান সময় 
হতভাগ্য ভারতবর্ষের লোক এইরূপ নিরুৎসাহ দুর্বল এবং পরমুখ- 
প্রেক্সী কেন? পূর্বের লোক কেন তেজন্ী, বীর, কর্তব্যনিষ্ঠ ও 
স্বাধীন ছিল? তাহাদের বংশে জন্মগ্রহণ করিয়া কেন এ দুর্দশা 
হইল? চিন্তা করিলে দেখিতে পাঁওয়। যাইবে যে, দেশের স্বার্থপর, 
অদৃরদর্শী পুরুষের অত্যাচারে অত্যাচারির্ভীপপ্তবৎ অন্ত নিরপরাধ! ও 
দাস্তদশী প্রাপ্ত রমণীদের তেজোহীন প্ররুতিই তাহার কারণ। এ 
দেশের অনেক পুরুষ দনে করেন যে, স্ত্রীলোকদিগকে কোনরূপ জ্ঞান 
উপার্জন করিতে দেওয়! উচিত নহে। তাহাতে তাহাদের যথেচ্ছা- 
চারিতাতে বাঁধা পড়িবে। আপনার শ্রেষ্ঠত্ব বজায় থাকিবে না মনে 
করিয়া স্ত্রীলোকের শাস্ত্র অধায়নে অধিকার নাই, তাহাদিগকে পতির 
দাসীর ন্যায় থাক! উচিত। পতিসেবাতেই তাহাদের পরিত্রাণ এই- 
রূপ স্বার্থপর শান্ত রচনা করিয়া স্ত্রীলোকের প্রতি ব্যবহার করিতে- 
ছেন। কোথাও বা রমণী ছুষ্টা স্বেচ্ছাবিহারিণী কপটচারিণী প্রভৃতি 
স্বণাকর কথ। লিখিয়া ও বলিয়া রমণীদিগকে ভাল কাজে প্রবৃত্ত 
হইতে দিতেছেন না। ইহ দ্বারা আপনার স্বার্থসিদ্ধি হয় বট, কিন্তু 
আপনার পাঁয় আপনিই কুঠার মারিতেছেন। বিদ্যা ভিন্ন জান হয় 
না, জ্ঞান না থাকিলে স্বাধীন চিন্তা, তেজস্বীতা, সত্যপরায়ণতা, 
ধার্মিকতা' গ্রভৃতি উৎকৃষ্ট গুণ কখনই লাত হয় না। এইক্ধপ মাতার 
মস্তান কিরূপে উন্নত এবং তেজ্বী হইতে পারে? উষর তুমিতে 
কেবল ঘাসই জন্মে, স্থুমিষ্ট আত্মরৃক্ষ কখনই জন্মিতে পারে ন। 


অধ্যায়] সন্তান পালন ও শিক্ষা । ১১৭ 
যখন মাতার প্রকৃতি নিস্তেজ, তখন সন্তান কিরূপে তেজস্বী হইবে? 
বৈদাশান্ত্রে আছে, গর্ভোৎপত্তির সময় স্ত্রী পুরুষের আকৃতি, প্রক্কৃতি, 
মনোভাব প্রভৃতি যেরূপ থাকে সন্তান তাহা প্রাপ্ত হয়। এই কথ! 
অক্ষরে অক্ষরে সত্য । মন্ুষ্যমনে যখন যে ভাৰ হয় তদন্থুরূপ শারী- 
রিক ক্রিয়া! হইয়া থাকে । অতএব সন্তানোৎপত্তিও আপনার প্রকৃতি 
অনুসারে হইবে, তাহাতে বিচিত্র কি? আমাদের দেশের বর্তমান 
অবস্থা তাহ! প্রমাণ করিতেছে । এই দেশের পুরুষগণ স্ত্রীলোক 
সম্বন্ধে সর্বদা নীচ ভাবুঃ পোষণ করেন, তাহারা হৃদয় না! খুলিয়া 
কেবল কপট স্নেহ দেখান, আপনার অধিকার দেখাইবার জন্য কেবল 
বাগ্র। এইরূপ ব্যবহারে স্ত্রীলোকের মন সুস্থ থাকিতে পারে ন1। 
সর্বদা দাস্তবৃত্তি ও অস্ভানতা দ্বারা মন মলিন, নিরুৎসাহ, তেজোহীন 
এবং অসভ্যপাগ্নণ হয়। মলিন চিন্তাতে ধর্বাসনা, ঈশ্বরপ্রেম 
এবং সৎ সাহস থাকিতে পারে না । 

নীচপ্ররূতি মাতা পিতা হইতে যেসস্তান জন্মে তাহারা কিরূপ হয় 
এ সম্বন্ধে কিছু বলিবার প্রয়োজন নাই। সন্তানকে পিতা অপেক্ষা 
মাতার নিকটই অনেক সময় থাকিতে হয়, এবং মাতার অংশই সস্তা 
নের শরীর ও প্রকৃতিতে অধিক | স্থৃতরাং স্ত্রীর যেরূপ অবস্থা এবং 
প্রক্কৃতি, সম্তানেরও তাহাই হইবে ইহাতে কিছু মাত্র সন্দেহ নাই। 
সম্প্রতি আমাদের দেশের কৌন কোন শিক্ষিত পুরুষ জলদ-গম্ভীর 
স্বরে দশ দিক্‌ বিকম্পিত করিয়া বক্তৃতা করেন যে, আমাদের দেশের 
বড়ই দুর্দশা । দেশোন্নতি অবস্ত কর্তব্য, এইরূপ উপায়, এইক্ধপ 
কল কৌশল শিক্ষা নিতান্ত গ্রয়োজন | পূর্বে এ দেশে অনেক পরা 
ক্রমশালী লোক জন্ম গ্রহণ করিয়াছেন, তীহার! স্বাধীন ছিলেন, 
আমর! পরাধীন, আমরা পরমুখপ্রেক্সী, এখন সকলে যিলিয়া স্বদেশের. 


১১৮ সত্ীধর্ধবনীতি। [সপ্তম 


হিতার্থে নিযুক্ত হওয়া কর্তব্য। কিন্তু এই বক্তৃতা দ্বারা কি ফল 
হইতেছে। বক্তৃতা বক্তৃতার স্থানেই থাকিয়া যাইতেছে, এক কাঁণ 
দিয়া শুনিতেছে অন্ত কাণ দিয়া বাহির হইতেছে, পাছে বক্তৃতা 
শরীরে লাগিয়া থাকে সেই ভয়ে কাপড় ঝারিয়া ঘরে যাইতেছে । 
দশ জন একত্র বসিলেই স্বাধীনতা, তেজস্বিতা গুভূতি কথা বলিয়া 
সময় অতিবাহিত হইতেছে। কিন্তু তাহারা যেরূপ বলেন সেইরূপ 
কয়টা! কাজ হইতেছে? হইবে কেমন করিয়া? আপনার পিতাঁ- 
মাতার অধীর প্রকৃতি লাভ করিয়াছেন, তাহাতে ধৈর্য্য, সত্যনিষ্ঠা, 
কর্তব্যবুদ্ধি প্রভৃতি সন্গুণের নাম মাব্রও নাই। এই সকল শুধু 
মুখের কথা, হৃদয় হইতে ত বাহির হয় না। ইহার জন্ম ইংরেজ 
অনুকরণে, তাহাদের বই ও সংবাদ পত্রের প্রতিধ্বনি মাত্র। ছায়! 
কত দ্রিন থাকে? তাহাদের বাগাড়ম্বর শুন, তাহারা বলিতেছেন, 
হায়! আমাদের পূর্ব পুরুষগণ মহত ছিলেন । আমরা বলিতেছি, ইহা 
সত্য, তোমার আমার পূর্ব্র পুরুষগণ সাতটা তাল বৃক্ষের ন্যায় উচ্চ 
ছিলেন, তাহাতে তোমার আমার কি গৌরব? তোমার যদি তাহা 
দের সৎগুণ না থাকিল তাহা হইলে তৃমি তাহাদের বংশে কুলা- 
ঙ্গার জন্মিয়াছ, নিজের কথা দ্বারাই প্রমাণ করিতেছ। তোমার পূর্বর- 
পুরুষগণ দিব্য জ্যোতির স্তায় আপনার গুণে জগত আলোকিত 
করিয়াছেন, আর তুমি আপনার জন্মভূমির মুখে কালিম] নিক্ষেপ 
কৰিতেছ। পূর্ব্ব পুরুষগণের এইরূপ তেজন্বী হইবার কারণকি ছিল? 
তাহারা স্ত্রীকে দাী মনে করিতেন না। তাহার! স্ত্রীকে জ্ঞান উপদেশ 
দিপা তেজস্বীতাঁদি গুণে অলম্কৃত করিতেন। স্ত্রীলোক আপনাদের 
বিরুদ্ধাচরণ করিলেও তাহাদের প্রতি যথেচ্ছাঁচরণ করিতেন না, 
সত্রীলোকদের অপিকার পূর্ণ মাত্রায় প্রদান করিতেন। তাহারা গুণ- 


অধ্যায়] | সন্তান পালন ও শিক্ষা । ১১৯ 


বততী স্ত্রী লাভ করিয়া দরিপ্র অবস্থায়ও রাজার ন্যায় সুখে দিন কাটা- 
ইতেন। তাহাদের জাত এবং তাহাদের প্রতিপালিত সন্তান তেজন্থী, 
ধার্টিক এবং সত্যনিষ্ঠ হইত। যদি আমাদের দেশের লোক পূর্ব 
অবস্থা লাভ করিতে ইচ্ছা করেন তবে ভ্রম বুদ্ধি পরিত্যাগ করিয়া 
মূল সংস্কারের চেষ্টা করুন। স্ত্রীলোকদিগকে সব্গুণে ভূষিত করিতে 
যত্ব করুন, তাহাদিগকে ন্যাধ্য স্বত্ব অর্পণ করুন। তাহা হইলেই 
ত্ী-প্রকৃতি উৎসাহ পূর্ণ এবং তেজস্থিনী হইবে। অন্তানগণ তীহাদের 
সদ্গুণ লাভ করিয়া দৃঢ়প্রতিজ্ঞ, ধৈরধ্যশীল এবং কর্তব্যনিষ্ঠ হইবে। 
দেশের দুর্দশা যাইয়া ভাগ্য স্থপ্রপন্ন হইবে। যে পর্য্যন্ত তাহা না 
হইবে সে পর্যন্ত সহস্র বক্তুতা, সহস্র সভা দ্বার! কিছুই হইবে না। 
বৃক্ষের মূল কাটিয়া উপরে জল ঢালিলে কি লাত? 

এখন মূল বিষয় বলা যাইতেছে । আমাদের দেশীয় রমণীগণ 
কিরূপে সন্তান পালন করিতে হয়, জানেন না। প্রথম হইতেই 
সন্তানের ভবিষ্যৎ প্রকৃতির মূল পত্তন হয়। স্ৃতরাং, সন্তানের মাত 
যে উপায়ে সন্তান পালন করিলে তাহার সংগ্রক্কতির বিকাশ হয় 
তদ্বিষয়ে সাবধান হইবেন। 

প্রথমতঃ সন্তানের মাতাকে সকল বিষয়ে আত্মসংযমন করিতে 
হইবে। অপকারী, অধিক ঠাওা, শুফ, ঝাল প্রভৃতি থাইবে 
না, অন্যরূপ শারীরিক অমিতাঁচার পরিত্যাগ করিবে। নতুবা 
স্তনের ছুধ নষ্ট হইয়! যায়। সেই ছুধ সন্তানের পেটে গেলে অজীর্ণ 
হয়। অঙ্হীর্ঘতা সকল রোগের মূল। পাকস্থলিতে আহারীয় পদার্থ 
পরিপাঁক হইয়া রক্তের উৎপত্তি হয়। সেই রক্ত সমস্ত শরীরে সঞ্চা- 
লিত হয়। রক্ত মানুষের জীবন ন্বরূপ। বিকৃত পদার্থ আহার . 
করিলে অগ্নিমান্য হইয়া তাহ! পরিপাক হয় না। তাহাতে শরীরের 


১২০ স্্রী-ধন্্-নীতি । [সপ্তম 


ক্রিয়া বিনষ্ট হইয়া রোগোৎপত্তি হয়। শিশুদের পরিপাঁক শক্তি অতি 
অল্প। আহারের সামান্য ব্যতিক্রম হইলেই ব্যারাম হয়। বাল- 
রোগের ষধ প্রয়োগ বড় কঠিন। ভালরূপ আহারের বন্দোবস্ত 
করিলে রোগের সম্ভাবনা কম থাকে । কোন্‌ রোগে কি ওষধ প্রয়োগ 
করা উচিত জ্ঞান না থাকাতে সামান্য রোগে বড় বড় উষধ দিয়া 
সম্তানদিগকে কষ্ট দিয়া থাকে। ইহার পরিণাম কখন কখন ভয়ঙ্কর 
হয়। সামান্য রোগে বৃহৎ উষধ, যে রোগ আপনা হইতেই চলিয়া 
যায় কিন্বা সুষ্ঠ শরীরে ওষধ প্রয়োগ কখনই করিবে না। রমণীদের 
সাধারণ চিকিৎসা বিষয়ে বিশেষ জ্ঞান থাকা উচিত। যেখানে আপ- 
নার বুদ্ধিতে বুঝিতে না পারিবে কবিরাজ অথবা! ডাক্তারের পর্বামর্শ 
লইবে। জ্ঞানী দশ জনে দশ কথা বলে, তাহাদের কথা মত 
কখনও কোন কাঁজ করিবে না। বেদিয়! প্রভৃতি প্রতারকগণ ভাল 
তাল গঁধধ আছে বলিয়া দরারে দ্বারে ঘুরিয়া বেড়ায়; অনেক রমণী 
এই সকল লোক হইতে উষধ লইয়া সন্ত্রানকে খাওয়ায়, তাহাতে 
উপকার না হইয়া অপকারই অধিক হয়। এইবপ মূর্ত করিয়া 
সন্তানের অকল্যাঁণ করিবে না। আর একটি এই, কবচ, তাবিজ, 
ন্ব্হ্মচারী সন্ন্যাসীর প্রসাদ, ভন্ম ইত্যাদিতে কিছুই হইবে না, 
এই কথা নিশ্টয় মনে রাখিবে। শিশুর প্রতি দৈনিক ব্যবহার 
সম্বন্ধে বলা যাইচ্চেছে। সন্তানকে প্রতিদিন পরিষ্কার এবং ঈষদুষণ 
জলে স্নান করাইবে। শরীরে সহা হইলে শীতল জলে স্নান করানই 
বিধেয়। কারণ শীতল জলে নান করিলে বল বৃদ্ধি ও শরীরের স্কদঠি 
আপে! নান করাইবার পূর্বে শরীরে তেল রগড়াইবে। কিন্ত 
অধিক তেল দিবে না; অধিক তেলে শরীর তৈলাক্ত হয় এবং 
লোষকৃপে সঞ্চিত মল বাহিব হইতে পারে না অধিক তেল দিলে 


অধ্যায়] সন্তান পালন ও শিক্ষা । ১২১ 


স্নানের পরও শরীরে তেল লাগিয়া থাকে, তাহাতে ধূলি বালি পড়িয়া 
শরীরে ময়লা জম! হয়। তেল দিবার সময় শিশুদের চক্ষে এক ছুই: 
বিন্দু তেল দিবার নিয়ম আছে; অনেক রমণী বলিয়া থাকেন চক্ষে 
তেল দিলে চক্ষু হইতে জল পড়িয়া তৎসঙ্গে চক্ষের ময়লা বাহির হয়, 
তাহাতে কোন রোগ হইতে পারে ন|। কিন্তু ইহা ঠিক নহে। 
ইহাতে বরং শিশু কাদে; তেল চক্ষে পড়িলে চক্ষু জাল! করে 
এবং তাহাতে অপকার হয়। কেহ কেহ শিশুর শরীরে অতি গরম 
জল ঢালিয়া শরীর 'একরূপ পুড়িয়া ফেলে এবং, রগড়াইয়! রগড়াইয়া 
বড়ই কষ্ট দেয়। শিশু ক্রন্দন করে তবু তাহারা ছাড়ে না। এই- 
রূপ নিষ্ঠুর বাবঙ্ান কখনই উচিত নহে। ধীরে ধীরে শরীর ঘসিয়া 
সুখোষ জলে স্নান করাইলে শিশু বড়ই উল্লসিত হয়। উপ্টা পাপ্টা 
করিয়] শান করাইবে না । কোন এক ভাঙে কোমর পর্য্যস্ত যেন 
ভোবে এইরূপ জল দিয়া প্রথম মাথা ধুইয়া দিবে তৎপর জলে বসাইবে, 
যদি বসিতে না পারে ধরিয়া রাখিয়া ধীরে ধীরে কাপড় দ্বারা ময়লা 
উঠাইবে। হাত, পা, গলা, নাকের ভিতর, মাথা, কাণ প্রভৃতি 
ভাল করিয়া পরিষ্কার করিবে। তৎপর এক ছুই ঘটা জল মাথায় 
দিবে। অনেক উচ্চ হইতে কিন্বা সজোরে জল ঢালিবে না। 
কাঁপড় নিরাইয়া, ধীরে ধীরে জল ঢালিলে শিশুর সুখ হয় এবং 
মন্তকও শীতল থাকে । ইহাতে মেদ বুদ্ধি হয়, প্রকৃতি সতেজ ছয়! 
অধিক করলে স্নান করাইবে, কোনরূপ ময়লা থাকিতে দিবে না । 
শরীর পরিষ্কার ন1 রাখিলে রোগ হয়। শিশুকে অনেক ক্ষণ জলে 
রাঁখিবে না । তাহাদের কাপড় পরিষ্কার রাখিবে। অনেক রমণী 
অলঙ্কারাদি দিয়! সস্তানের শরীর সাঁজাইতে ভাল রাসেন কিন্ত তাহা- 
দের শরীর ও কাপড় পরিষ্কারের দিকে ছৃষ্টি ক্রেন না। শিশু বার 
জী, ধনী, [ ১৬7 


৯২২ শ্্ীধর্দ-নীতি | [সপ্তম 


বাঁর মল মুত্র পরিত্যাগ করে, তাহা শরীরে লাগিলে শিশু ক্রন্দন 
'করে। কাপড় বার বার বদলাইবে, পরিষার বস্ত্র পরাইয়া ময়লা! বন্ 
ধুইয়া ফেলিবে। নতুবা শিশুর রোগ হয়। অনেক রমণী শিক 
কাদিলে কেন কাদে বুঝিতে ন৷ পারিয়। বার বার স্তন পান করান । 
ইহাতে আহারের নির্দিষ্ট সময় থাকে না, এবং বার বার পান করিয়! 
ছুধ জীর্ণ হয় নাঁ। অজীর্ণতাতে উদরাময্ন হয়। নিয়মিতরূপে ছুধ 
পাঁন করাইবে। একবার ছুধ পান করাইলে অস্ততঃ এক ঘণ্টার 
পূর্বে আর পান করাইবে না। অবকাশ সময় ছুধ পরিপাক হইয়া 
ক্ষুধা লাগে । একবার পেট ভরিয়া ছুধ পাঁন করিলে শিশু কীদে 
না। যদ্দি কখনও কাঁদে তাহা অন্য কারণ বশতঃ। সেই কারণ 
ঠিক করিয়া প্রতিবিধান করিবে। শিশু কাদিলেই ক্ষুধা লাগিয়াছে 
মনে করিবে না। বাঁর বার পান করিলে শিশু ও মাতা! 
উভয়েরই ত্যক্ত বোধ হয়। এজন্য কোন কোন স্থানে সন্তানকে 
নিদ্রিত করিয়া শাস্ত করিবার উদ্দেস্টে আফিং খাওয়ান হয়। এ প্রথা 
ভয়ঙ্কর অনিষ্টকারী। শিশুকাল হইতে নিশ! খাওয়াইবার অভ্যাস 
করিলে বড় হইলে যায় না। আফিং খাওয়াইলে নিশ! হয় এবং 
জড়ের স্তায় পড়িয়া থাকে । শৈশব স্থলভ চঞ্চলতা হেতু যে ব্যায়াম 
তাহা বন্ধ হইয়া যায়। খাদ্য বস্ত জীর্ণ হয় না, অগ্নিমান্দ্য হইয়া 
শক্তি লীগ, নান! প্রকার রোগ উৎপন্ন হয়। সম্তানের শরীরের ক্রিয়া 
স্বাভারিক রীতি অনুসারে হইতে দেওয়া উচিত। বল প্রয়োগ 
করিয়া কোন ক্রিয়ার বাতিক্রম হইতে দিবে ন1। যখন নিত 
আসিবে তখনই নিদ্রা যাইতে দিবে; যখন আহারের ইচ্ছা হইবে 
ডখনই আহার কদ্ধিতে দিবে । 

. শিওর শরীরে অনেক ক্ষণ ধরল লাগিয়া থাকিতে দিবে না। 


অধ্যায় ] সন্তান পালন ও শিক্ষা। ১২৩ 


শিশু মাটা প্রভাত যাহা কিছু পায় অমনি মুখে দেয়, ইহাতে গেটে 
ক্কমি হয় এবং নানা প্রকার রোগ জন্মে। যাহাতে শিশুর সম্মুখে 
কোন পদার্থ না পড়িতে পারে সর্বদ] দৃষ্টি রাখিবে। মা কখনও 
সন্তানকে চক্ষের আড়ালে যাইতে দিবেন না। যেরূপ করিলে সস্তা- 
নের স্বাভাবিক শারীরিক ক্রিয়ার ব্যাঘাত না হয় নিজে সেইরূপ 
আছরণ করিবে, এবং সন্তানও যেন সেইরূপ করে ততপ্রতি দৃষ্টি 
রাখিবে। শরীর সুস্থ রাখিবাঁর চারিটা প্রধান উপায় আছে। 
(১) অনেক এবং পরিফার জলে ভাল করিয়া শরীর যাজিয়া ন্নান। 
নতুবা শরীরের ঘাম ও লোমকুপে সঞ্চিত ময়লা মিলিত হইয়া পাচরা, 
দাদ, ফোড়া প্রভৃতি উৎপন্ন হয়, স্থতরাং প্রতিদিন ন্লান করাইয়া পরি- 
স্কার কাপড় পরাইবে। যে কাপড়ে মল, মুত্র, ঘাম, তেল প্রভৃতি 
লাগিয়৷ রহিয়াছে তাহা! কখনও পরাইবে না। কাপড় প্রতিদিন 
যুইয়া পরাইবে। তাহাতে শিশু পরিফ্ষার, সুস্থ এবং প্রষুল্প থাকে। 
(২) শ্বাস প্রশ্বাপের জন্ত মুক্ত এবং পরিষ্কার বায়। শিশুকে কথ- 
নও দূর্ন্যুক্ত, অত্যন্ত সঙ্কুচিত এবং আধার কুঠরিতে রাখিবে না। 
সঙ্কুচিত স্থানের বায়, অতি ভয়ঙ্কর। মানুষের শ্বাস দ্বারা শরীর 
হইতে যে বায়ু নির্গত হয় তাহা দ্বারা সঙ্কীর্ণ স্থানের বায়, দূষিত 
হয়। সেই দুষিত বায়ু পুনঃ শরীরে প্রবেশ করিলে রোগের উৎপত্তি 
হয়। শিশুকে মুক্ত বায়তে রাখিবে। যদ্দি শরীরে সহা হয় তবে 
সকালে বৈকালে বায় সেবনের জন্ত খোল! মাঠে অথবা বাগানে 
পাঠাইবে। বায়, সেবনে শরীরে স্বু্তি হয়, ব্যায়াম দ্বারা শারীরিক 
ক্রিয়া যথারীতি সম্পন্ন হয়, পরিষ্কৃত বায়, শরীরে প্রবেশ করিলে 
দুষিত বায়, বাহির হইয়া বায় তাহাতে শরীর নীরোগ হয়। (৩) নিক়- 
মিত এবং পরিমিত আহারি। (৪) মেদ বৃদ্ধি এবং সম্পূর্ণতার জন্ত 


১২৪ সত্ীধর্ধনীতি । [নগ্তম 


স্বাভাবিক এবং যথেষ্ট নিদ্রা। উপরোক্ক রূপে মা সম্তাম সংরক্ষণ 
করিবেন, দশ জনের দশ কথ। শুনিয়া অথবা না! বুঝিয়া কোন কাজ 
করিবেন না। শরীর রক্ষণ বিদ্যা শিক্ষা করিয়া তদমুসারে আচরণ 
করিবে। সন্তান পালনের জন্য মাতাকে যথেষ্ট পরিশ্রম করিতে হয়? 
কিন্তু এবিষয়ে কখনও উপেক্ষা করা উচিত নহে। প্রত্যেক সম্তানের 
মাতাকে এ কথ! ম্মরণ রাখা উচিত যে, সন্তান পালন তাহাদের 
অবশ্য কর্তব্য কর্শা। এই জন্ত অন্য সকল স্বুখ বিসঙ্জন করিতে 
হইলেও করা উচিত। কারণ সন্তান পালন দ্বারা খণ পরিশোধ কর! 
হয়, আমাদের মাতা পিতা পরিশ্রম করিয়া আমাদিগকে লালন 
পালন করিয়াছেন, আমরা সেই উপকারের জন্য খণী, কিন্তু তাহা- 
দের খণ আমাদের দ্বারা কখনও পরিশোধ হইতে পারে না। তাহা- 
দিগকে ভক্তি, সেবা এবং সন্তান লালন পালন করিয়! আমরা কতক 
পরিমাণে সেই খণ মুক্ত হইতে পারি। মাতাকে অতি সাবধানে 
শৈশবাবস্থায় সন্তান পালন করিতে হয়। কিছুদিন পরে কথ! 
ফুটে, সেই সময় মাকে বড়ই সাবধান হইতে হইবে । মদ্‌গুণ অসদ্‌- 
গুণের বীজ বাল্যাবস্থাতেই রোপিত হয়। সেই সময়ে হৃদয়-ভূমিতে 
সদ্‌গুণের বীজ রোপণ করিলে সংবৃক্ষ উৎপন্ন হয়, এই বৃক্ষের ফলের 
সহিত ধন, মান, বিদ্যা, কীর্তি, সুখ প্রভৃতি কিছুরই তুলনা হইতে 
পারে না। অসৎগুণের বীজ রোপণ করিলে অসৎ বৃক্ষ উৎপন্ন 
হয়, ছুঃখ, দীরিদ্রয, ভয়, অপমান প্রভৃতি তাহার বিষময় ফল 
ভূগিতে হয়। শিগুকালে শারীরিক বৃত্তি কীচা মৃৎ্পিণ্ডের ন্যায় 
থাকে। সেই সময় যেরূপ প্রস্তুত করিবে, সেইরূপই হইবে। ভাল 
ইচ্ছা করিলে ভাল হইবে) মন্দ ইচ্ছা করিলে মন্দ হইবে। গুণ, 
দোষ, ষশ, অপযশের জন্য সন্তান দায়ী নছে, বাহীরা। শিক্ষা দেন, 


অধ্যায়] সন্তান পালন ও শিক্ষা । ১২৫ 





তাহারা দ্ায়ী। ।শগুকালে সন্তান মা'র নিকটে থাকে, ম! যেরূপ 
শিক্ষা! দেন, সেইরূপই শিখে; যেরূপ আচরণ করেন, সেইন্পই 
করে। শৈশবকালে সৎ বীজ রোপণ কর! মাতার কার্য । মা 
সন্তানের অসৎ আচরথ পরিত্যাগ করিতে যত্ত না করাতে পরিণামে 
ফল যে কি ভীষণ হয় তাহার শত শত দৃষ্টান্ত দেখিতে পাওয়া যাঁয়। 
যখন হইতে সন্তান কথ৷ বলিতে শিখে, যে পর্য্যন্ত ভাল মন্দ বুঝিতে 
না পারে, সে পর্যত্ত স্শিক্ষা। দেওয়া মাতার কর্তব্য। স্থশিক্ষা 
কিরূপ দেওয়া উচিত এখন বলা যাইতেছে । প্রথমতঃ মাকে 
আপনার বাক্য ও আচরণ যাহাতে নির্দোষ হয়, তদ্বিষরে সাবধান 
হইতে হইবে । পরিবারস্থ অন্যের আচরণও যাহাতে ভাল হয় তৎ- 
প্রতি দৃষ্টি রাখিতে হইবে। যে সকল প্রপ্চিবেশীর সঙ্গে আলাপ, 
চলা ফিরা করিবেন, তাহারা সুশীল ও সভ্য হওয়া আবশ্তক। 
যাহাদের আচার ব্যবহার অসভ্যের ন্যায় তাহাদের সহিত আলাপাঁদি 
করিবে না। মা যেরূপ বলে, যেরূপ আচরণ করে, যেরূপ লোকের 
সহবাসে থাকে, সন্তানও সেইরূপ চলা বলা শিখে । প্রথম যদি 
ভাল বলিবার তিত্তি পত্তন হয়, তাহা হইলে স্বভাঁৰ ও আচরণও 
ভাল হয়। শিশুকাল হইতে বদি মন্দ আচরণ শিক্ষ। করে, ভবে সে 
অভ্যাস শত চেষ্টায়ও আর যায় না। রুষিয়ার স্প্রসিদ্ধ রাজ! পিটার 
এক জন বড় লোক ছিলেন। তিনি আপনার স্বাভাবিক সৎবুদ্ধি 
দ্বারা দেশের অসংখ্য হিত করিয়া গিয়াছেন। তিনি নানা প্রকার 
কল কৌশল জানিতেন, তিনি .সকল রাজাদের অন্করণীয়। 
তাহার অনন্ত কীর্তি বর্তমান রহিয়াছে । এত সংবুদ্ধি থাকা সত্বেও 
শৈশবকালে অসৎ সংসর্গে মিশ। ও ন্ুশিক্ষা না পাওয়াতে কাম 
ক্রোধাদি রিপু দমন করিতে পাঁরিলেন না। তিনি এক বার স্পষ্ট বলি- 


১২৬ স্্রীধর্ম-নীতি। ূ [সগ্ডম 


য়াছেন, তিনি যে অন্যায় কাজ করেন তাহার কারণ এই, শিশুকাল 
হইতে কুসংসর্গে মিশিয়া নানা প্রকার অসৎ কাধ্য অভ্যাস হইয়া 
পড়িয়াছে। আপনার বুদ্ধি দ্বারা দুুণ পরিত্যাগের যথেষ্ট চেষ্টা 
করিয়াছিলেন এবং অনেকটা কৃতকার্য হইয়াছিলেন বটে, কিন্ত 
শিশুকাল হইতে যে অভ্যাস হয়, ভাহা সম্পূর্ণরূপে পরিত্যাগ করা 
যায় না। তিনি বার বার ছুঃথ ও অনুতপ্ত হৃদয়ে বলিয়াছেন “ শিশু- 
কালে আমার স্ুুশিক্ষা লাভ করা হয় নাই বলিয়া, আমার আচরণ ভাল 
হয় নাই।* বস্ততঃ বাল্যকাল হইতে কুসংসর্গে পড়িয়া যদি তিনি 
কু অভ্যাস ও ছুপ্তণ লাভ না করিতেন, তাহা হইলে পিটার সর্ববাংশে 
নির্দোষ হইয়! দেবতার ন্যায় পূজিত হইতেন, ইহাতে কিছু মাত্র 
সন্দেহ নাই। ইহা দ্বারা স্পষ্ট প্রমাণ হইতেছে যে সন্তানের অসদা- 
চরণের জন্য অভিভাবকগণ অপরাধী। তাহারা সন্তানকে যাহা শিক্ষা 
দেয় তাহাই শিখে । সন্তানের কথা কহিবার শক্তি হইলেই মা সত্য, 
মধুর এবং সভ্যরীতি অনুসারে কথা বলিতে শিখাইবেন। সন্তানের 
সম্মুথে কখনও মিথ্যা, কর্কশ ও অসভ্যের স্তায় কথা বলিবেন 
না, এবং অন্যকে বলিতে দিবেন না। যাহাদের কুকথা বলিবার 
অভ্যাস তাহাদের নিকট সন্তানকে যাইতে দিবেন না। অনেক 
রমণী সন্তানের সম্মুখে পরিবারস্থ লোকের সঙ্গে বিবাদ করিয়া কিন্বা 
অনদাচরণ করিয়া সন্তানকে অন্যের নিকট বলিতে নিষেধ করেন, 
এবং কেহ জিজ্ঞাসা করিলে “ ইহা সত্য নয়” বলিতে শিক্ষা দেন। 
এইবূপে জননীই প্রথম অসভ্য বলিবার পথ দেখাইয়া! দেন। 
এইরূপ দৃষ্টান্ত দেখিয়াই সন্তান মিথ্যা কহিতে আরম্ত করে! 
সন্তানের দৌষ কি ? ছুই তিনটি রমণী একত্র মিলিত হইলেই প্রতিবেশী 
ও ঘরের লোকের নিন্দা, পরস্পরের দোষ উদযাটন, মনের কথা 


অধ্যায়] সন্তান পালন ও শিক্ষা । ১২৭ 


এবং নিতান্ত লজ্জাকর, অশ্রাব্য এবং অবাচ্য কথ! বলিতে আর্ত 
করেন। শিশুরা খেলায় নিযুক্ত থাকিলেও মা কি বলেন ততুপ্রতি 
বিশেষ মনোযোগ থাকে । যদিও অনেক কথার সম্পূর্ণার্থ বুঝিতে পারে 
না তবুও কথাগুলি শ্মরণ রাখে এবং কিছু দিন পরে তাহার স্পষ্ট 
অর্থ বুঝিতে পারে । তাহার! যেরূপ শুনে সেইরূপ আচরণ করে। 
অনেক রমণী কথায় কথায় আপনার সন্তান ও অন্য লোককে গালি 
দেয় এবং নানারূপ অবাচ্য কথা বলে। প্রতিদিন শুনিতে শুনিতে 
সন্তানের সেই অভ্যাস হইয়া যায়। শত চেষ্টাও সেই অভ্যাস 
পরিত্যাগ হয় না। এইরূপ অনেক দেখ! গিয়াছে ফহারা স্ুপপ্ডিত, 
অন্যকে সছুপদেশ ও সং শিক্ষ1 দেন কিন্তু তাহাদের বাল্যকাল হইতে 
পিতা মাতা এবং অন্য লোকের কথা শুনিয়া শুনিয়া মন্দ কথা 
কহিবার এবং গালি দিবার এইরূপ অভ্যাস হইয় গিয়াছে যে তাহা 
পরিত্যাগ করিতে পারিতেছেন না । এমন কি অবাচ্য কথ! বল৷ 
যে অন্তায় তাহা পর্য্যন্ত বুঝিতে পারেন না। সভ্য স্ত্রীলোক, গুরুজন 
কিন্বা ছোট বালক বালিকার সম্মুখে পর্য্যন্ত অশ্লীল কথা বলিতে 
বিবেচনা করেন না । যে মকল বড় বড় শিক্ষক বিদ্যার্থীর সামান্য 
ক্রুটা দেখিলে উচ্চ জ্ঞানের উপদেশ প্রদান করেন, ভবিষ্যৎ উন্নতির 
সুবৃহৎ প্রাসাদ নির্মীন করেন, তাহারাও আপনার ম| ভগ্বীকে গালি 
দিতে আপনাকে গৌরবান্থিত মনে করেন। কিন্তু তাহাদের অসভ্য 
আচরণের ফল কি হয় তীহারা স্বপ্নেও ভাবেন না। ইহা! অতি 
অন্যায়, যাহাতে এই দোষ পরিত্যক্ত হয় তদ্দিষয়ে বিশেষ চেষ্টা করা 
উচিত। এই হতভাগ্য দেশের ভবিষ্যৎ উন্নতি অনেকটা তাহাদের 
উপর নির্ভর করে। তাহারা যেরূপ আচরণ করিবেন, যেরূপ কথা 
কহিবেন, যেরূপ শিক্ষ1 দিবেন ছাত্রগণও সেইরূপ শিখিবে। লেবুর 


১২৮ ্ত্রীধর্শ-নীতি। [সপ্ত 





বীজ রোপণ করিয়া আত্ম ফলের আশা! মূর্থতা ভিন্ন কিছুই নহে। 
ভাল মন্দ কথা দ্বারা মানুষ যতদূর নিজের এবং অপরের কল্যাণ 
অকল্যাণ করিতে পারে, ধন অথব! বল দ্বারা ততদুর করিতে পারে 
না। সকল বল অপেক্ষা বাক্য বল শ্রেষ্ঠ। লিখন, জ্ঞান প্রভৃতি 
বাক্যবলের অন্তর্গত। সুতরাং যাহাতে প্রথম হইতে বালকবালিকাঁর 
বাক্য পরিষ্কার, বিশুদ্ধ, সতা, এবং মধুর হয় তদ্বিষয়ে যত করা 
কর্তব্য। এ দেশে বালকবালিকা কথা কহিতে আরম্ভ করিলেই 
জিজ্ঞাসা কর! হয় * স্বামী স্ত্রীর আবশ্তক কেন?” “ অমুকের ব্যব- 
হার কেমন?” “ তোর বিবাহ কখন হইবে?” « মাকে মার, ৮ 
« অমুককে গালি দে, ” “ অমুক বন্ত না বলিয়া নিয়া আয় ” ইত্যাদি, 
ইত্যাদি। অনেকেই এই সকল অতি সামান্য মনে করেন কিন্ত 
ইহার ফল যে কি বিষম স্বপ্নেও ভাবেন না। সর্ষপ পরিমাণ ক্ষুত্র 
বিষবৃক্ষের বীজ প্রকাণ্ড বৃক্ষে পরিণত হইয়া যেমন সহত্্ প্রাণীর 
প্রাণ বিনাশক হয়) পর্বত পরিমাণ শুষ্ক তৃণে সীমান্য অখ্িকণা 
পড়িয়া যেমন সকল তম্ম করিয়া ফেলে; তেমন শৈশবাবস্থায় ক্ষুদ্র 
ক্র ছুরাচরণ ও ছূর্বাক্য শিক্ষা করিয়! বড় হইলে বড় বড় দুষবন্ম দ্বার! 
দেশকে দগ্ধ করে। বাঙ্গল! দেশের শেষ নবাব সেরাজদ্বৌলা কুসং- 
সর্গে এবং আপনার মাতামহের অতি আদরে শিশু কাল হইতেই 
ছুরাচরণ শিক্ষা) করিয়াছিলেন । রড় হইলে পর আপনার ছুুণে 
নিজের ও দেশের কি অবস্থা হইয়াছিল ইতিহাস পাঠকমাত্রই অবগত 
আছেন। শেষে যাহ! বৃহৎ হইয়। ভাল মন্দের কারণ হয় তাহ! 
প্রথম ক্ষুত্রই থাকে। এই জগতে প্রথমে কোন বস্তই বড় থাকে 
না, কালক্রমে ক্ষুদ্র বৃহৎ হয়। সর্পের ক্ষুদ্র ক্ষুদ্র ছান! ক্রমে জাতি 
স্বভাৰ প্রযুক্ত প্রকাও বিষধর তূজ্ঙ্গ হয়।. 'বিষবৃক্ষের অঙ্কুর দেখিব। 


অধ্যায় ] সন্তান পালন ও শিক্ষা । ১২৯ 





মাত্র সমূলে উৎপাটন কর! উচিত। ক্ষুদ্র কোমল অবস্থায় উৎপাটন 
করিতে অধিক পরিশ্রম লাগে না। কিন্তু যখন বিস্তৃত হইয়া পড়ে 
তখন উৎপাটন সহজ নহে। অধিক কি, তাহার ছায়। স্পর্শ করাও 
উচিত নহে। প্রথম হইতেই যেন বালকবালিকার কোনক্ধপ কু 
অভ্যাস শিক্ষা না হয়। চেষ্টা সত্তেও যদি কোনরূপ কু অভ্যাস জন্মে 
তাহ। আরস্তেই সমূলে উৎপাটন করিবে । বড় হইলে সেই অভ্যাস 
যাইবে না। অবশেষে ভয়ঙ্কর কার্ধ্য হইবার সম্ভাবনা! আছে। 
বালকবালিকাগণকে কুসঙ্গে থাকিতে দিবে না। বালকবালিক। 
অন্য বালকবালিকার সহিত খেলিতে যায়। যদি সেই সকল বালক- 
বালিকা ভাল হয় তবে খেলিতে দিবে, নতুবা নহে। অসৎ সংসর্গে 
ভাল স্বতাব মন্দ হয়, সৎ সংদর্গে ভাল হয়। শিক্ষা অপেক্ষা সংসর্গের 
কার্যকারিতা অধিক। অনুকরণ মানুষের স্বাভাবিক ধর্ধা। অন্তর 
কাজ দেখিয়া নিজেরও করিতে ইচ্ছা হয়। শিশুকালে বুদ্ধি অপরি- 
পন্ক থাকে, ভাল মন্দ জ্ঞান থাকে না, তখন যেরূপ লোকের সহবাসে 
থাকে সেইরূপই আচরণ অনুকরণ করে। ভালই হউক আর মন্দই 
হউক যাহা দেখে তাহাই ভাল বলিয়া স্থির নিশ্চিত হয়। বালক- 
বালিকাকে কখনও আপনার চক্ষের বাহিরে যাইতে দিবে না। 
তাহাদিগকে সর্বদা আজ্ঞাধীন রাথিবে। কোন কোন রমণী সস্তা- 
নকে অধিক প্রহার করেন অথবা অন্যনূপ নিষ্ঠুর ব্যবহার করিয়া 
তাহাদের মন নষ্ট করেন। এইবূপ করা নিতান্ত অনুচিত। অধিক 
প্রথার করিলে, অকারণে ভয় দেখাইএনক্মো*র প্রতি সস্তানের 
ভালবাসা থাকিতে পারে না। বড় হইলে মাকে ভক্তি করে না। 
প্রহার করিলে নিলজ্জ হইয়া ঘায়। প্রহারের অভ্যাস হইয়! গেলে 
অবাধ্যতা ছাড়ে না, তর্খন সৎ পথে আনা কঠিন হয়। কঠোরতা 


ব্রি ০৮ 


১৩০ স্ত্রীধর্ম-নীতি | (সপ্তম 


দ্বারা সম্তান কিন্বা অন্যকে অধীনে আনার চেষ্টা মূর্খতা ভিন্ন আর 
কিছুই নহে। শাস্ত ব্যবহারই প্রকৃত উপায়। কোমল ব্যবহারে 
সিংহ, ব্যাপ্রের ন্যায় হিংআ জস্ত পর্ধ্যস্ত মানুষের আজ্ঞাধীন হয়। 
সস্তানকে ধীর ভাবে সছৃপদেশ দ্বারা সৎপথে আন উচিত। কোমল 
বাবহারে যদি সৎপথে না আসে, তবে কঠোর শাসন করিবে । কিন্তু 
বিনা অপরাধে, অন্যের অপরাধে কিম্বা আপনি রাগ দেখাইয়া! তাহা- 
দ্িগকে শাঁদন করিবে না। বুথা আবদার গুনিবে না, অতি 
আহ্লাদে সন্তান নষ্ট হয়। আপনার কিন্বা অন্যের হিত বচন না 
গু9নিলে অতি কঠোর শাসন কিন্বা' অতি আদর না করিয়! মধ্যম পথ 
অবলম্বন করিবে । কখন কঠোর, কখন কোমল উপায় অবলম্বন 
করিয়া সুশিক্ষা দিবে । বাল্যাবস্থায় মন সর্বাপেক্ষা পবিত্র এবং 
মরল থাকে । এই অবস্থায় যাহা বলিবে তাহাই করিবে। শিশু 
কালে স্থুশিক্ষা দেওয়া মাতাঁর কার্য । মাতার আচরণ একরূপ 
আদশ বলা যাইতে পারে। সেই আদর্শে সন্তানের বুদ্ধি, প্রকৃতি 
এবং স্বভাব গঠিত হইবে। মাতার স্থুশিক্ষা পাইলে সন্তান ভাল: 
২৭, কুশিক্ষা। পাঁইলে মন্দ হয়, এই সম্বন্ধে অধিক বলা নিশ্রয়োজন । 
সন্তানের প্রকৃতি মন্দ হইলেও মার সদাঁচরণ এবং স্ুশিক্ষায় ভাল 
হয়। আমাদের দেশের স্থুমিত্রা, বিছুলা, কুস্তী প্রভৃতি মাতার 
আদর্শ অনুকরণ করিয়া, শিশুকাল হইতেই সন্তানকে স্ুশিক্ষা প্রদান 
করিবে। ধালকবালিকাতে কোন প্রভেদ.করিবে না। আঁপনার স্তা- 
নেব ন্যায় অন্যের সন্তানইক্ষও সৎপথে লইয়া যাইবে এবং তাহাদের 
হি চিন্তা করিবে । বালকবালিকার মধ্যে ঝগড়া বিবাদ হইতে দিবে 
না। শিশুকাল. হইতে শক্রত! জন্মিলে বড় হইলেও যায় না; ইহাতে 
অনেক অনিষ্ট হয়। যাঁহীতে সন্তানদের পরস্পরের মধ্যে গ্রীতি 


অধ্যায়] সন্তান পালন ও শিক্ষা । ১৩১ 





সংস্থাপিত.হইয়! চিরদিন স্থায়ী হয় তদ্বিষয়ে যত্ব করিবে । পাওব- 
দের মাতা কুস্তীর তিন পুত্র এবং স্বপড়ী-গর্ভজাত ছুই পুত্র ছিল। 
শিশুকাল হইতে এই পাঁচ পুত্রকে তিনি আপন পর ভাব পরিত্যাগ 
করিয়া সত্ভীবে থাকিবার জন্য স্ুশিক্ষা দিয়াছিলেন। তাহাতে 
তাহারা একে অন্যকে প্রাণ অপেক্ষাও অধিক ভাল বাসিতেন। 
তাহাদের মধ্যে কখনও মনান্তর ঘটে নাই, এবং মাতার স্ুশিক্ষা বলে 
নানা প্রকার বিদ্ব বিপত্তিতে পড়িয়াও অধন্মীচরণ করেন নাই। 
বাল্যকাল হইতে নিরাশ্রিত ছিলেন তবুও বিপদে পড়িল ধৈরধ্যচ্যুত 
হইয়া ধর্শ্পথ পরিতাগ করেন নাই। পরিশেষে স্বর্গ সম রাজ্য 
স্থুখের অধিকারী হইয়াছিলেন। স্থমিত্রার পুত্র লক্মণ। স্বপত্রীপৃ্ক 
রাম বনে যাইতেছেন, সুমিত্রা আপন পুত্রকে রাগে সঃ বছে 
যাইতে আজ্ঞা দিলেন। তিনি বলিলেন ৪" রামকে পিত সদ, 
সীতাকে মাতার ন্যায়, অরণ্যকে অযোধ্যা মনে করিরা ভূমি বাঃ 

সঙ্গে বনে যাঁও »। আহা কি উপদেশ ! কি কর্তব্য জ্ঞান! যাহার 
*মাতা এইরূপ সাঁধবী, ধর্মপরারণা, সৎপন্ব গ্রদণিনী সে কত স্থখী। 
বিছ্ল' নামে এক রাণী ছিলেন, জঞ্জয় নামে তাহার এক পুত্র ছিল; 
শত্রুর সঙ্গে যুদ্ধ করিতে করিতে সন্মুখ রণে স্বামী প্রাণ ত্যাগ করি- 
লেন। সেই সময় হইতে বিছুলা' আপনার বালক পুত্রকে উত্তমরূপে 
লালন পালন ও স্ুশিক্ষা প্রদান করিতে লাগিলেন । সঞ্জয় বড় 
হইলে এক দিন শক্র ভীাহার রাজ্য আক্রমণ করিল। আপনার 
অল্প সংখ্যক সৈন্য শক্রর বহু সংখ্যক সৈন্যের সঙ্গে যুঝিতে পারিবে 
না মনে করিয়া শক্রর সম্মুখে উপস্থিত হইলেন না। রণক্ষেত্র হইতে 
গৃহে প্রত্যাবর্তন করিয়! নিশ্চেষ্ট ভাবে বসিয়া! রহিলেন | মা তাহার 
এই অবস্থা শুনিয়া, নিকটে যাইয়া উৎসাহ পূর্ণ উপদেশ দিতে 





১৩২ স্রীধর্শনীতি । [নগ্তম 


লাগিলেন। সপ্রয় মাতার উপদেশে বলীয়ান্‌ হইয়া রণক্ষেত্রে গ্রবেশ 
করিলেন এবং শত্রর বছ সংখ্যক সৈন্যকে পরাজয় করিলেন। 
জয় লাভ করিয়। মাতার নিকট সছুপদেশের জন্য কৃতজ্ঞতা প্রকাশ 
করিতে গেলেন। আমাদের দেশের সকল বীর, সাধু, পরহিতৈষী, 
ধর্মপরায়ণ, মহাত্মা আপনাদের সাধ্বী মাতার মছপদেশে উচ্চ পদ 
লাভ করিতে সমর্থ হইয়াছেন। এখন যে আমাদের দেশের এই 
ছরদশা তাহার প্রধান কারণ বাল্যাবস্থায় স্থশিক্ষা এবং সৎ সহবাস 
লাভ করিতে না পারা । দেশের দুর্দশা দেখিয়া যাহারা পরিতপ্ত 
তাহাদের যাহাতে মাতা স্তুশিক্ষা পাইয় সশীলা এবং গুণবততী 
হইতে পারেন তদ্িষয়ে চেষ্টা করা কর্তব্য। সুশিক্ষিত মাতার 
শিক্ষাতে সন্তান সদাচারী এবং কর্তব্যনিষ্ঠ হইবে। তাহাতে পতিত 
দেশ উদ্ধার হইবে। 


অধ্যায়] 


৮ 


ইতিকর্তব্যতা। 


রও অবস্থা চিরদিন একরূপ থাকে না। এই পরিবর্তনশীল 
সংসারে প্রথম হইতে শেষ পর্যন্ত একরূপ অবস্থা কাহারও 
দেখিতে পাওয়া যায় না। আমাদের দৃষ্টির মধ্যে কৃর্য্যের ন্যায় 
তেজ:পুঞ্জ পদার্থ আর কিছুই নাই। হৃর্য্যের আলোকে চন্্র, তারা 
পৃথিবী সকল আলোকিত। এই অনির্বচনীয় তেজোময় হুর্য্যের 
অবস্থাও একরূপ থাকে না। কখন কাল দাগ পড়ে, কখন সামান্ত 
মেঘের ছায়ায় মুখ আচ্ছাদিত হয়, কথন চন্ত্রমত্ডল সন্ুথে পড়িয়া 
' গ্রহণ হয়। রাত্রি দিন পরিবর্তনশীল গ্রহ উপগ্রহ সমন্থিত হইয়। 
ভ্রাম্যমান। পৃথিবী ভ্রমণ করিতেছে; চন্দ্র তারা ভ্রণ করিতেছে; 
পৃথিবীস্থ পর্বত সমুদ্র, নদ, নদী সকলেরই স্বাভাবিক বিচরণ ক্ষণে 
ক্ষণে পরিবর্তন হইতেছে । প্রকৃতির কত পরিবর্তন, কখন বা ফল 
পুণ্পে স্থশোভিত কথন বা ছিন্পপত্র, শুক বৃক্ষ বুকে নিয়া দডায়- 
মান। আপনার শরীরের কত পরিবর্তন। বাল্য, যৌবন, বার্ধক্য, 
জাগরণ, স্বপন, সুষুণ্তি, জীবন, মরণ ইত্যাদি কত অবস্থা। রাজা ও 
পরন্জার অবস্থা কখন কি হইতেছে, অতীত সাক্ষী ইতিহাস সাক্ষ্য 
প্রদান করিতেছে। এই সকল মানুষকে নীরবে উপদেশ দিতেছে । 
বলিতেছে « মানুষ আমাদের অবস্থ। দেখিয়া নিজের অজ্ঞানত। 


১৩৪ স্ত্রীধর্ম-নীতি [অষ্টদ 





পরিত্যাগ কর; জগতে কাহারও অবস্থা চিরদিন একরূপ থাকে না, 
এই কথা মনে রাখিয়! কর্তব্য কর্ম কর; যাহা! হইবার হইবে, কোন 
বিষয়ে অহঙ্কার করিও ন1।” যে দিকে দৃষ্টি করা যায় সেই দিকেই 
পরিবর্তন সম্বন্ধে উপদেশ পাওয়া যায়। 

মানুষ ছুরবস্থার সময় ভীত হুইয়া পড়ে, তখন কর্তবা জ্ঞান 
থাকে না। বড় বড় ধৈরধ্যশালী পণ্ডিতগণ পর্যযস্ত বুদ্ধিহারা হইয়া 
যাহা ইচ্ছা তাহ! করিয়া! বসেন। স্থৃতরাং বিপদের সময় « কোমল 
হবদয়া অবলা রমণীর কি অবস্থা হয় অধিক বলিবার প্রয়োজন নাই । 
বিপদের সময় রমণীদের কি করা উচিত তৎসম্বন্ধে সংক্ষেপে কিঞ্চিৎ 
বলা যাইতেছে। পূর্বকাঁলের দৃরদর্শী পণ্ডিতগণ বাপিয়াছেন “তাব- 
তস্ত ভেতব্যং যাবস্তয়মনাগতং, আগতস্ত ভয়ং জ্তাত্বা! প্রতিকুর্ধ্যাৎ 
যথোচিতম্”। যে পর্যন্তই ভয় না আসে, সে পর্যন্ত ভয়, আসিলে পরে 
তাহা। নিবারণের জন্য যথোচিত উপায় অবলম্বন করিবে। কেহ 
কোনরূপ বিপদগ্রস্ত হইলে মনে করেন তাহার ন্যায় ছুঃখী আর এ 
জগতে কেহ নাই। এই ভাব মনে স্থান দিয়া কপালে হাত দিয়! 
চুপ করিয়া বসিয়া থাকেন, বিপদ নিবারণের কোন চেষ্টাই করেন 
না। সর্বদ। দুঃখিত থাকিলে কোনরূপ আশ! থাকিতে পারে 
না। হতাশ হইয়া ঈশ্বরকে আপনার ভাগ্যকে এবং যাহা কিছু 
ছুংখের কারণ মনে করে, তাহাকে দৌষ দেয়। বিপদ হইতে উদ্ধার 
হইবার কোন উপায় চিন্তা না করিয়া নিতাস্ত অধীর হইয়া গড়ে, 
অবশেষে ধর্্পথ পরিত্যাগ করিয়া আত্মহত্যা, পরহত্যা, চুরি, প্রতা- 
রণা, ব্যভিচার, মদ্যপানাদিতে রত হইয়া ছুঃখভার লাঘব করিতে 
চেষ্টা করে। কিন্তু এইরূপ অসছুপায়ে কখনই ছুঃখ হাস হয় না, 
বরং শত গুণ বৃদ্ধি হয়। মরিয়া গেলেও তাঁহাদের অপকীর্তি চারি- 


অধ্যায়] ইতিকর্তব্যতা । ১৩৫ 


দিকে বিস্তৃত হয়। এইরূপ দেখিয়াও অধীর লোক লক্ষ্য করে না। 
ছুঃখে পড়িয়! কর্তব্য চিস্তা করে না এবং চিন্তা করিবার বুদ্ধিশস্তিও 
থাকে না। তাহাদের ছঃখ ভারাক্রান্ত হৃদয়ে এমন স্থান থাকে না, 
যাহাতে কর্তব্যবুদ্ধির সমাবেশ হইতে পারে। সুতরাং, বিপদের সময় 
বাহা মনে উদ্দিত হইবে তাহাই করিবে না। জ্ঞানীদের উপদেশাস্থ- 
সারে কাজ করিবে, সকল সময় উপদেশ দিবার লোক পাঁওয়া যায় 
না। তখন সছুপদেশপূর্ণ গ্রন্থ পাঠ করিবে, এবং কোন ভাল লোকের 
সহবাঁসে থাকিবাঁর সুবিধা থাঁকিলে তাহার নিকট হইতে কর্তব্য 
সম্বন্ধে উপদেশ লইবে। শাস্ত ভাবে চিন্তা করিয়া অটল ধৈর্যযাব- 
লম্বন করিতে যত্ব করিবে । বিপদের সময় নিতান্ত ভীত হইলে 
হিতাহিত জ্ঞান থাকে না। তখন ভাল মন্দ বুঝিতে পারা যায় না। 
স্থযোগ দেখিয়! স্বার্থপর লোক নান! প্রকার পরামর্শ দেয় এবং 
স্বকার্ধ্য উদ্ধার করিয়া লয়? দুরবস্থায় পড়িলে যে সকল লোক 
পূর্বে কাজ করিতে পরামর্শ দিয়াছিল, তাহারাই শেষে ঠাট্টা তামাস! 
এবং নিন্দা করে। বিপদ কালে অন্যের পরামর্শে কিম্বা আপনার 
ইচ্ছামত যে কাজ করিবে, ভবিষ্যৎ দৃষ্টি রাখিয়া স্থির ভাবে করিবে। 
পরামর্শদাভা দকলই কিছু ভাল নহে, এবং সকলেই মন্দ নহে। 
ভাল মন্দ সকল স্থানেই রহিয়াছে, যাহার! নিঃস্বার্থ. ভাবে, পক্ষপাত- 
শৃন্ট হইয়া, আপনার এবং অন্যের দৌষ গুণ স্পষ্ট বলিয়া সৎপথ 
দেখাইয়! দেন, তাহাদের পরামর্শ শুনিবে। দূরদর্শী লোক যেবনপ 
ভাল মন্দ বিচার করিতে পারেন, বিপদাপন্ন কর্তব্যবিমূট লৌক 
তাহা কখনই পারে না। স্থপণ্ডিত হইলেও সর্বজ্ঞ নহেন, যাঁহা 
তিনি জানেন না, তাহাপেক্ষা এক জন নিতান্ত নি্ষ্ট লোঁকের 
হয়ত জানিবার সম্ভব আছে। যে যাহা বলিবে নীরবে গুনিবে; 


১৩৩ স্ত্ীধর্দনীতি। [ অষ্টম 





কিন্তু চিন্তা না করিয়া কাজ করিবে না । যাহা সতা আপন৷ দ্বারা 
সম্পন্ন হইতে পারে, ভাহা। বলিবে ; নতুবা মৌনাবলম্বনই শ্রেষ্ঠ। 
যে কথা একবার মুখ হইতে বাহির হয়, তাহার উপর আর কোন 
অধিকার থাকে না। যাহা বাহির হয় তাহা আর ফিরাইয়া আনা 
যায় না। যেক্ধপ বলিবে, সেরূপ করিবে; নতুবা অসত্য বলার 
কলঙ্ক হইবে। অনুচিত এবং অন্তায় কথা কহিবে না। কিছু 
করিতে হইলে ভাল লোকের পরামর্শ লইয়া! করিবে। কিন্তু সকল 
বিষয়ে অন্যের উপর নির্ভর করিয়া থাকিবে না। যথাসাধ্য আপ- 
নার উপর নির্ভর করিয়! কর্তব্য সম্পাদন করিবে। সকল বিষয়ে 
পরের মুখের পানে চাহিয়া থাকার ন্যায় দুর্দশা আর নাই। যে 
আপনার কাজ আপনি না করিয়! অন্যের মুখের পানে চাহিয়! 
বসিয়া থাকে তাহ দ্বারা কোন কাজ হয় না। এইরূপ লোক 
জীবন্মৃত। বিপদের সময় ধৈর্য পরিত্যাগ করিবে না। এ জগতে 
ছুঃখশূন্য কিছুই নাই। একবার সঙ্কটাপন্ন হইলে অবস্থা আর তাল 
হইবে না মনে করিয়া যে নিরাশ ও ধৈর্য্য শূন্য হইয়া পড়ে, সে 
নিতান্ত অজ্ঞ। নীতিপরায়ণ ও ধৈর্যশীল লোক বলিয়াছেন, “ চক্র- 
বৎ পরিবর্তস্তে ছুঃখানিচ স্ুখানিচ ”। সখ ছুঃখ চক্রের ন্যায় ভ্রমণ 
করিতেছে। কুপ হইতে জল তুলিবার গাগড়ের ন্যায় মানুষের 
অবস্থা, কথন পুর্ণ, কখন শৃন্ত কখন উপরে উঠিতেছে, কখন নীচে 
নামিতেছে। আমাদের অবস্থা পরিবর্তনশীল । ছুরবস্থায় পড়িয়া 
দুঃখিত, নিরাশ এবং ধৈর্ধ্যহীন হওয়৷ উচিত নহে। উপস্থিত বিপদ 
হুইতে উদ্ধার নাই, মনে কর! নিতান্ত ত্রাস্তি। জগতে সকল বস্ত 
চক্রের ন্যায় ঘুরিতেছে, উচ্চ নীচ চতুর্দিকে রহিয়াছে । আমাদের 
অবস্থার পরিবর্তন হইবে না, ইহা কি কখন হইতে পারে ? মহাবীর 


অধ্যায়] ইতিকর্তব্যতা। ১৩৭ 
নেপোলিয়ান বোনাপার্ট অতি সামান্য অবস্থার লোক ছিলেন, আপ- 
নার অধ্যবসায় বলে পরাক্রমশালী এবং অবশেষে ফরাসী দেশের সআাট 
পর্য্যন্ত হইলেন। আবার.কাঁলচক্রের পরিবর্তনে কারারুদ্ধ হইলেন। সেই 
সময়ে তাহাকে সাহাধ্য করিবার অথবা দুইটা মিষ্ট কথা বলিয়া সাত্বনা 
করিবার কেহই ছিল না। অন্পপ্রাণ লোকের এইরূপ বিপদে পড়িলে 
হৃদয়.বিদীর্ঘ হইয়া প্রাণ বাহির হইয়া যায়। কিন্ত তিনি সহনশীল 
এবং ধীর পুরুষ ছিলেন। এইরূপ বিপদে পড়িয়াও ধৈর্যাচ্যুত হন 
নাই। তিনি বলিলেন, আমার কি চিন্তা, যদিও আমি এইরূপ কারা 
গাঁরে বদ্ধ হইয়াছি আমি ভয় করি না, এবং আশা ছাড়িতে পারি 
না। বিপদ সম্পদের দূত, কোন সময়ে না কোন সময়ে আমি এই 
অবস্থা হইতে উদ্ধার পাইব, তখন সকল শত্রুকে সমূলে উৎপাটন 
করিব ।” আহা! কি ধৈর্য! বিপদের সময় ধৈর্য্যাবলম্বনের দৃষ্ান্তের 
জন্য আমাদিগকে অন্য দেশে যাইতে হইবে না। আমাদের দেশে 
এইরূপ দৃষ্টান্ত অনেক রহিয়াছে । পতিত ভারতের পুনরুদ্ধারের 
জন্য ২৫৫ বৎসর পূর্বে ছত্রপাঁতী শিবজী মহারাজ জন্মগ্রহণ করিয়া- 
ছিলেন। তিনিও নেপোলিয়ানের স্ায় সামান্য অবস্থা হইতে রাজ- 
পদ লাভ করিয়াছিলেন। প্রজাপীড়ক ক্রুরমতি আরঙ্গজীব বাদসাহ 
তাহাকে ও ত্বাহার পুত্রকে বন্দী করিলেন। মুক্ত হইবার কোন, 
সম্ভবনাই ছিল না। ভবুও তিনি ধৈর্যচ্যুত হন নাই। শেষে মোগল, 
পাঠান তাহাকে কালাস্তক যমের ন্যায় ভয় করিত। আপনার ও 
প্রজার উদ্ধার সাধন করিয়া অমর কীর্তি রাখিয়া! গিয়াছেন। এইরূপ 
শত শত দৃষ্টান্ত দেওয়া যায়। কিন্তু অধিক বিস্তারের স্থান নাই। 
বিপদের সময় কর্তব্যাকর্তব্য জ্ঞান শূন্য হইয়া অধর্ম্রপথে বিচরণ 


করা সহজ। কিন্তু যেরূপ বিপদই আন্কুক না কেন, ধর্মপৎতরষট 
জ্রী গাজী 5৮2 





১৩৮ সত্রীধর্মনীতি। [অষ্টম 





হওয়া অন্যায় । অধর্ম করিয়া! কাহারও কখন ভাল হয় না। যদিও 
কখন কখন দেখ! যায় ধার্শিকের দুর্দাশা, অধার্শিকের স্ুখ। কিন্ত 
তাহার পরিণীম বাহ দৃষ্টিতে না দেখিয়া চিন্তা করিলে সহজেই অনু- 
ভূত হয়। উই পোকার পাখা হইলে যেমন মৃত্যু সন্নিকট হয়, সেই- 
রূপ অধার্থিক লৌক অধিক দিন থাঁকিতে পারে না। অধর্থ্ো- 
পার্জিত ধন"সম্পত্তি মৃত্যুর কারণ হয়। এ জগত হইতে চলিয়] 
গেলেও তাহাদের মুক্তি নাই। ভাহাদের অপকীর্ত্ি সকলের সম্মুখে 
বত্তমান থাকে । তাহাদের নাম উচ্চারণ করিতেও লোকে অনিষ্টা- 
শঙ্কা করে। এইরূপ বিড়ম্বনা অপেক্ষা অধিক ছুঃখ আর কি হইতে 
পারে? প্রত্যেককেই কোন কাজ করিবার সময় চিন্তা করা উচিত। 
কাজের ইট্টানিষ্ট শুধু আপনাকে তুগিতে হয় না; জ্ঞাতি, কুটস্ব, 
আত্মীয় স্বজন, বন্ধ বান্ধব, দেশের নিকটস্থ কি দূরস্থ মকলের 
সঙ্গেই তাহার সম্বন্ধ রহিয়াছে । আপনি অন্ন বিস্তর, ভাল মন্দ যাহ! 
কিছু করি, তাহার পরিণাম অংশত সকলকেই ভূগিতে হয়। সাব- 
ধানতার সহিত কাজ করিবে । নতুবা তোমার অন্যায় কাজের 
জন্য অকারণে সকলকে দোষভাগী হইতে হইবে। ধর্ম্পথ অনুসরণ 
করিয়া কর্তব্য কম্ম করিতে হইবে, এই কথা সর্বদা স্মরণ রাখিবে। 
যেসকল লোক পাঁপ কর্ম করিয়া সন্মান হারায় তাহাদের পাপে নিরপ- 
রাধ বংশ কলঙ্কিত হয়। এইরূপ লোকের জন্ম না হওয়াই ভাল; 
আর জন্ম হইলেও মৃত্যু শ্রেয়। কিন্তু তাহারা দেশ ও বংশকে 
কলক্কিত' করিয়া সহজ বৎসর জীবিত থাকে । ইহাদের দ্বারা জন্ম- 
ভূমির উপকার ন! হইয়া বরং অপকার হয়। পণ্ডিতগণ বলিয়াছেন, 
.পপরিবত্তিনি_স সংসারে মুতঃ, কোবা নজায়তে। সজাতো যেন 
জাতেন বাতি বংশঃ সমুন্নতিম্‌”। পরিবন্তনশীল সংসারে মরণশীল 


অধ্যায়] ইতিকর্তব্যতা । ১৩৯ 


নহে এমন কে জানয়াছে, পেই জন্মিয়াছে যাহার জন্মে বংশ উন্নত 
 হয়। নতুবা যাহারা মক্ষিকার ন্যায় নিরর্থক জন্ম ধারণ করিয়া মরিয়! 
যায়, অথবা পরের অনিষ্ট করে তাহাদের জন্মে কোন লাভ নাই। 
মনুষা যে কুলে জন্ম গ্রহণ করিঘ্নাছে আপনার সং কার্ধ্য দ্বারা যদি সেই 
কুলের গৌরব বর্ধন করিতে পারে তবেই তাহার জন্ম সার্থক । 
কোন কোন অন্পবুদ্ধি লোক এইরূপ বলিয়া থাকে যে, আক্গ 
কাল বাহার ধন্্পথে বিচরণ করেন, তাহাদিগকে নানা! প্রকার কষ্ট 
ভূগিতে হয়। ধার্মিকের কখনও স্তুখ হয় না এইরূপ বলা সত্য 
নহে। চিস্তা করিয়া দেখিলে দেখিতে পাওয়া যায়, ধার্মিকের যত 
সুখ এমন আর কাহারও নহে । যদ্দিও দুষ্টের উৎপাতে কিন্বা অন্ত 
কোন কারণে বাহিরে তাহাদের ছুঃখ আছে বলিয়া দেখা যায়, কিন্তু 
তাহাদের মনে ছুঃখ নাই। ভীষণ বিপদেও তাহাদের মন সমুদ্রের 
ন্যায় গম্ভীর, আকাশের ন্যায় নির্শল, এবং শারদীয় চন্দ্রের ন্যায় শাস্ত। 
ইহা অপেক্ষা সখ আর কি হইতে পারে। ধাহাদের মন ঈশ্বর 
প্রেমে নিমগ্ন, বাহিরের ছুঃখ তাহাদিগকে স্পর্শ করিতে পারে না। 
ধার্শিক নিঃস্বার্থ পরোপকার করিয়া যে সুখ লাভ করেন, তাহা 
অবর্ণনীয়। তাহার সহিত তুলনায় বাহিরের দুঃখ কিছুই নয় । ধর্ম 
প্রভাবে ধাহাদের হৃদয় শান্ত, ভীষণ বিপদ উপস্থিত হইলেও তাহারা 
অবিচপিত থাকেন। তাহাদের মন প্রথম হইতে শেষ পর্য্যন্ত এক 
ভাবেই থাকে । মানব্য খষি ঈশ্বর প্রেমে নিমগ্ন হইয়া বনে বাঁস 
করিতেন। ছুষ্ট লোক চুরির অভিযোগ করিয়া তাহাকে শূলে 
চড়াইল। প্রাণাত্তক বিপদেও তাহার ধৈর্য পর্ধতের ন্যায় অচল 
রহিল। প্রথম হইতে শেষ পর্য্যন্ত তিনি তাহাদের প্রতি ক্ষম! 
প্রদর্শন করিলেন, এবং দ্বীরভাবে সকল কাজ করিলেন। ক্রোধ, 


১৪০ সত্ীধর্মবশীতি। [ ইন 


নিরাশী প্রভৃতি কিছুর উপদ্রব হইল না। দুষ্ট লোক বীনুপ্্টকে 
ক্রুশ বিদ্ধ করিয়। মারিল। সেই ভয়ঙ্কর সময় ও তাহার মনে অধিক 
ভয় কিম্বা ছুখ হইল না। সেই শোচনীয় অবস্থায় ও স্থিরচিত্তে, 
শাস্ত মনে, জগতের কল্যাণের জন্ত জগদীশ্বরের নিকট প্রার্থনা 
করিলেন। ধৈর্যের সহিত সকল দহ করিলেন, ধর্ম্পথ পরিত্যাগ 
করিলে না। ইহার নামই ধার্মিক ! ধার্শিকগণ বিপদকে ঈশ্বরের 
রুপা মনে করেন। বিপদ না আসিলে ধার্শিকের যোগ্যতা জগতে 
প্রকাশ হয় না। তীহাদের পর্বতের ন্যায় অটল ধৈর্য, জেযোতগার 
্থায় শক্র, মিত্র, মন্থৃষ্য, পণ্ড, পক্ষী সর্বপ্রাণির আনন্দদায়ক বিশাল 
প্রেম, জগংবশীকরণমন্ত্রূপী উদার চরিত্র, বিপদ না হইলে লোকে 
কির্নপে জানিবে? বিপদ ধার্শিকের কষ্টিপাথর। বিপদেই ধার্টি- 
কের পরীক্ষ| |. ভাল অবস্থায় ধর্মের ভাণ করিমী প্রশংসা লইবার 
জন্য লালায়িত অনেক আছে। সহজে তাহাদের পরীক্ষা হয় না। 
বিপদে পড়িলেই তাহাদের প্রক্ৃতরূপ কি, দেখা যায়। গর্ভ মিংহের 
চত্ম পরিধান করিয়া অনেক দিন পশুর মধ্যে রাজত্ব করিতেছিল, 
অবশেষে হস্তির নিকট ধরা পড়িল। সেইরূপ ভণ্ড ধার্িক ধর্দের 
পোশাক পরিয়া জগতের দ্বারে দ্বারে টকা বাজাইয় বেড়ায় । কিন্ত 
তাহাদের প্রত অবস্থা বুঝিতে অনেক সময় লাগে না। সাধু 
সজ্জনকে বিপদ্ধে নিক্ষেপ করা! ঈশ্বরের ইচ্ছা । বিপদের ভিতর দিয়াই 
তাহাদের ধৈর্য, মহত্ব, ধর্মনিষ্ঠা, উদারতা প্রকাশিত হইয়! জগতে 
অবিনশ্বর কাত স্থাপিত হয়। সেজন্য বিপদে তাহারা ধৈ্যচ্যুত হন 
না; এজন্য ছুঃখ করেন না); বরং বিপদে শাস্তিস্খ অধিক 
অনুভব করেন। ধার্দিক কষ্ট সহ করেন, বল! অজ্ঞানতা ভিন্ন আর 
কিছুই নহে। সাধারণ লোক বিপদে পতিত হইলে ঈশ্বরকে দোষ 


অধ্যায়] ইতিকর্তব্যতা । ১৪১ 


দেয়। কেহ বলৈ, ঈশ্বর বড় নির্দয়; তীহার রাজ্যে তায় বিচার 
নাই। তিনি নিরপরাধ প্রাণীকে বৃথা বিপদে নিক্ষেপ করেন । ঈশ্বর 
কাহারও প্রতি নির্দয় নহেন, সকল প্রাণী ঈশ্বরের সম্তান। আপ- 
নার সন্তানের প্রতি নিতান্ত ক্ষুদ্র প্রাণীও নির্দয় হইণ্ডে পারে না। 
তবে দয়ার সাগর সর্ধকর্তা পরমেশ্বর কেমন করিয়া নির্দয় হইবেন ? 
বিপদ ঈশ্বরেচ্ছায় হয় সত্য, কিন্তু তাহাতে “ ঈশ্বর নির্দয় ” কখনও 
বলা ঘাইতে পারে না। তাঁহার ন্যায় রাজত্বে অকারণে কিছুই ঘটে 
না। বিপদ, কষ্টও অকারণে হয় না। তাহার চারিটি কারণ 
আছে। 

১) ইহা দ্বারা সঙ্জনের মহত্ব প্রকাশ হয়। এই সম্বন্ধে পূর্বে 
সঙ্কেপে বল! হইয়াছে। 

২। সুখের আবশ্তকতা! উপলন্ধি। আমর! কেবল স্থখ ভোগ 
করিলে সুখ কি পদার্থ বুঝিতে পারি না। মন্তুযা এক অবস্থায় 
সুখ অনুভব করিতে পারে না। রাত্রি না থাকিলে শৃর্যযালোকে 
স্থখ পাওয়া যায় না। কটু পদার্থ না থাকিলে মিষ্টতা অনুভব 
করা যায় না। দুঃখ না থাকিলে স্তুখ বুঝা যায় না। অষ্ট প্রহর 
চিনি খাইতে ভাল লাগে না, তাহাঁতে রোগ হয়। কখন কখন 
অন্ন, তিক্ত খাইলে মন প্রসন্ন, শরীর প্রফুল্ল এবং চিনির স্বাদ বুঝা) 
যায়। পরিমাণ 'অপেক্ষা অধিক কিছুই ভাল নহে। তাই ঈশ্বর 
সখ ছুঃখের মিশ্রণ করিয়াছেন । 

৩। পর ছুঃখ অন্ুভূতি। সর্বদ! স্থুখে থাকিলে মানুষ উদ্ধত, 
পরোপদ্রবকারী এবং নিষ্ঠ্রশ্বভাৰ হয়। চিরন্খী জন ব্যথিতের 
বেদনা! বুঝিতে পারে না। এইরূপ লোক অন্যের উপত্রব করে। 
জগৎ যদি কেবল স্থুখময় হইত তযে একে অন্যের উপদ্রব করিয়া! 


১৪২ সত্রীধর্শ-নীতি। [অষ্টম 
শীস্তি নাশ করিত। যে আঘাত পাইয়াছে সেই" আঘাতের কষ্ট 
বুঝিতে পারে ; স্বৃতরাং অন্যের ছুঃথ দেখিয়া সহানু্ুতি হয়, কারণ 
এই অবস্থায় নিজের কিরূপ কষ্ট হইয়াছিল মনে হয়। ছুঃখ সহ না 
করিলে অন্যের দুঃখ অনুভব করা যায় না। এই অবস্থায় কেহ 
কাহারও সাহায্য করে না, শুধু তাহা নহে, বরং একে অন্যের দুঃখ 
দেখিয়া আনন্দিত হয়। জগতে যদি সর্বত্রই এইরূপ হয়, তবে 
কেহ কাহারও সাহায্য করিবে না, একে অন্যের স্ুথ ছুঃথ বিভাগ 
করিয়! সুখী হইবে না। চারিদিকে উদাসীনত! বিস্তৃত হইয়া, 
আনন্দময় পৃথিবী নরকের ন্যায় ভয়ঙ্কর হইবে। জগতে যখন এক 
জন আর এক জনের সাহাধ্য করে, অথব! কেহ নি:স্বার্থ পরোপকার 
করে, আপনি ছুঃখ অনুভব করিয়াছে বলিয়াই এইরূপ করে স্পষ্ট 
দেখা যায়। যাহারা সুখ ছুঃখের আবশ্তকতা! বুঝিতে পারে না 
তাহারা নিতান্ত উদাপীন এবং পরোপত্রবকারী হয়। তাহাদের দ্বারা 
জগতের বিস্তর অনিষ্ট হয়। জগতের উপকারের জন্যই ঈশ্বর কখন 
কখন মনুষ্যকে ছুঃখে নিক্ষেপ করেন। এজন্য ঈশ্বরকে দোষ 
দিবে না। 

৪। কৃত অপরাধের দণ্ড ভোগ । কোন রাজ্যে চোর, প্রতার- 
কের উপদ্রব হইলে রাজা কর্তৃক যদি ন্যায়মত দণ্ডিত না হয় 
তাহা হইলে বাজ্যের ভীষণ অনিষ্ট হয়। কৃত অপরাধের জন্য দ্ 
দিবার কেহ নাই বুঝিতে পারিলে, দিন দিন উৎপাত বাড়িতে থাকে। 
অন্য লোক কোনরূপই তাহাদের উৎপাত হইতে রক্ষা পায় না। 
অপরাধির দণ্ড হইলে, সম্পূর্ণ না হউক, আংশিকরূপে তাহারা সং- 
শোধিত হয় এবং অন্যেও শাস্তি লাভ করে। লোক চস্ষুর অন্তরালে 
মান্য অনেক পাপ করিয়া, জগতের সমদ্ষেণ আপনাকে সাধু এবং 


্ 


অধ্যায়] ইতিকর্তব্যতা। ১৪৩ 


নির্দোষ বলিয়া প্রাতপন্ন করিতে চেষ্টা করে। এইরূপ লোককে যদি 
সর্বসাক্ষী ঈশ্বর উপযুক্ত দণ্ড প্রদান না করেন তাহা হইলে তাহারা 
কু অভ্যাস পরিত্যাগ করে না। অপর লোক তাহাদের কপটতাতে 
গ্রভারিত হইয়া বিশ্বাস স্থাপন করে, তাহার! সাধুতার ভান করিয়া 
লোকের সর্বনাশ করে। তাহাদের বাহ ব্যবহার দেখিয়া তাহাদের 
প্রতি কাহারও সন্দেহ হয় না) সুতরাং তাহাদের মনে দণ্ডেরও 
ভয় থাকে না। ভয় না থাকা প্রযুক্ত লোকের সর্বনাশ করিয়া 
আপনার স্বার্থ সাধনে কিঞ্ন্মাত্রও দুক্পাত করে না। কিন্ত সর্ব 
হিতৈষী করুণাময় পরমেশ্বর তাহার ন্যায় রাজ্যে অধিক কাল এইক্ধপ 
হইতে দেন না। তিনি সর্ধসাক্ষী; তাহার অজ্ঞাতসারে কেহ 
কিছু করিতে পারে না। তাহার ন্যায় বিচার মানুষ কল্পনাতেও 
ধারণ করিতে পারে না। যাহারা বাহিরে সাধু সাজিয়৷ জগতের 
অনিষ্ট করে তাহারা শীঘ্রই উপযুক্ত দণ্ড প্রাপ্ত হয়। তাহারা বেশ 
বুঝিতে পারে কোন অপরাধের জন্য এইরূপ দণ্ড হইয়াছে । কখন 
কথন এইকপ দেখ! যায় যে বাহিরে সাধু সাজিয়া পরের অনিষ্ট করি- 
তেছে, আপনার উদ্দেশ্ঠ সৎ বলিয়! প্রতিপন্ন করিতে চাহিতেছে 
কিন্ত কোন কারণে ছুরভিসন্ধি বাহির হইয়া কলঙ্ক লাভ ও অন্য 
কোন অলক্ষিত কারণে অনিষ্ট হইতেছে । হুষ্টের শাসন দ্বার! জগৎ 
উপদ্রব মুক্ত হইয়া শান্তি সংস্থাপিত হইতেছে। কৃত অপরাধের 
জন্ত দও পাইতে হইবে, এই ভয় থাকিলে কেহ কাহার প্রতি 
অধিক উপদ্রব করে না; আর দণ্ডের ভয় না থাকিলে এই সুন্দর 
পৃথিবীতে মানুষ সুখী হইতে পারে না। চারিদিকে অত্যাচার 
রাজত্ব করিবে, সুন্দর নগরী শ্মশান ক্ষেত্রে পরিণত হইবে। ভয়ে 
সকল প্রার্মী আপনার* পথে বিচরণ করে। আপন! হইতে অন্যের . 


১৪৪ স্বীধর্-নীতি। [ অষ্টম 


ভয়ের কারণ থাকিলে, অন্তকেও আঁপনার ভয় করিতে হয় । যখন 
ভয়ের সম্ভাবন। না থাকে, তখন সকলেই নির্ভয় হয়। তাই জগতে 
সাধুগণ যেখানে ইচ্ছা সেখানেই গমন করেন, যাহা কর্তবা মনে 
করেন তাহাই করেন। তীহাঁদিগ হইতে কাহারও ভয়ের কারণ 
নাই; সুতরাং কাহারও ভয় তাহাদের মনে স্থান পায় না। ঈশ্বর 
মানুষকে কেন ছুঃখে নিক্ষেপ করেন, তাহার চারিটা কারণ সংক্ষেপে 
বলা হইল। এই সকল বিষয় চিন্ত1! করিয়া! ঈশ্বরকে দোষ দিবে না। 
ঈশ্বর সকলের জনক জননী । তিনি কখন ও কাহারও মন্দ করেন 
না। কখন কখন যে দুঃখ আসে তাহা ওষধি ভিন্ন আর কিছুই 
নহে। সন্তানের রোগ হইলে জননী ওষধ খাওয়ান, ওষধ তিক্ত 
হয় বটে, কিন্তু জননী জানেন তিক্ত ওধষ সেবনে সন্তান আরোগা 
হইবে, তাই খাওয়ান। সুস্থ সন্তানকে কোন জননী ওঁষধ খাওয়ান 
না, বাধ্য সন্তানকে কেহ শাস্তি দেন না। সেইরূপ ঈশ্বরও বৃথা 
আমাদিগকে দুঃখ দেন না । আমর! তাহার ইচ্ছাবিরুদ্ধ চলিয়া! যখন 
অপারাধী হই, অথবা স্বভাঁব দোষে রোগগ্রস্ত হই, তখনই ঈশ্বর 
ছুঃখ আনিয়া আমাদিগকে শাসন করেন, অথবা ওষধ প্রয়োগ 
করেন। ইহাতে আমাদের কল্যাণ হয়। বিপদ উপস্থিত হইলে 
ঈশ্বরকে দোষ ন। দিয়! সে জন্য প্রস্তত হওয়া কর্তব্য। তাহা হইলে 
অল্পেতেই আমরা মুক্ত হইব, এবং ঈশ্বরও আমাদের অকপট ভাব 
দেখিয়া প্রসন্ন হইবেন। আমরা যদি আমাদের অপরাধ স্বীকার না 
করিয়া! ঈশ্বরকে দোষ দেই তবে আমাদিগকে দ্বিগুণ দণ্ড ভূগিতে হয়। 
ছুঃখের সময় সবিনয়ে ক্ষমা প্রার্থনা করিবে । ঈশ্বরকে দোষ দিবে 
না। ঈশ্বরের কোনরূপ দোষ হইতে পারে না। তিনি নির্দোষ 
এবং নিষ্কলঙ্ক। তীছার প্রতি দোষারোপ করিলে নিজকে অসত্য 


অধ্যায় ] ইতিকর্তৃব্যত!। ১৪৫ 


দোষে দূষিত হইতে হয়, এবং ভজ্ন্ত দণ্ড ভোগ করিতে হর, 
তাহাতে কিছু মাত্র সন্দেহ নাই। 

যে সুখ পাইবার উপযুক্ত নহে কেহ কেহ তাহার জন্য বার বার 
প্রার্থনা করে৷ না পাইলে ঈশ্বরকে দোষ দেয়। ইহ! নিতান্ত অজ্ঞা- 
নতার কাধ্য। যে ঈশ্বর আমাদের জন্মের পূর্ব হইতে আমাদের জন্য 
সংস্থান করিয়! রাখেন, তিনি আমাদিগ হইতে অধিক জানেন, আমা- 
দেরজন্য কি প্রয়োজন অধিক বুঝেন । আমাদের যাহা যাহা আবশ্যক 
তিনি পূর্বব হইতেই বন্দোবস্ত করিয়! রাখিয়াছেন? তাহার ইচ্ছার বিরুদ্ধে 
কোন বিষয়ের জন্য প্রার্থনা করিলে অপরাধ হয়। ঈশ্বর সর্বদা আমা- 
দের কল্যাণ ইচ্ছা করেন। যাহা আমাদের হিতকর নহে, তাহা তিনি 
কখনও দিবেন না; এবং যাহ। হিতকর তাহা যোগ্যতার অনুরূপ দিবেন, 
অধিক কখনই দিবেন না। মা আদর করিয়া সন্তানকে মিষ্ট পদার্থ 
দেন, কিন্তু গরিমাণ অপেক্ষা অধিক দিলে রোগ হইবে মনে করিয়া 
অধিক দেন ন!। যে পদার্থ হিতকর নহে মা কখনও তাহা সস্তানকে 
দেন না, বরং যাহাতে না পাইতে পারে তজ্জন্য চেষ্টা করেন। সন্তান 
যদি তাহাতে রাগ করে, কিন্বা রাগান্বিত হইয়া মাকে প্রহার করে 
অথবা অন্য কোন অবাধ্য আচরণ করে তাহ! নিতান্ত নির্ব,দ্বিত1 ভিন্ন 
আর কিছুই নহে। অজ্ঞতামূলক অপরাধের জন্য মা কখনও শাস্তি 
দেন, কখন বা ক্ষমা করেন। সেইরূপ ঈশ্বর উপযুক্ততার অধিক কিছু 
না দিলে দোষ দেওয়া নিতান্ত পাপ। ঈশ্বর সেই অপরাধের জন্য 
কখন শান্তি দেন, কখন বা অপার দয়] গুণে ক্ষমা করেন। বুদ্ধিমান্‌ 
লোক উপযুক্ততার অধিক কিছু পাইবার জন্য ঈশ্বরের নিকট প্রার্থন! 
করে না। কি ভাল, কি মন্দ, কখন, কি উপায়ে পাওয়া যাইবে 
তিনি সকলই জানেন তাহার উপর নির্ভর করিয়া " হে ঈশ্বর 

ত্র, ধ, নী, [১৯] 


১৪৩ সত্রীধর্্বনীতি [নঈম 





তোমার মঙ্গল ইচ্ছা দ্বারা যাহা কলাণকর তাহা হউক, ” এইবপ 
প্র্থনা করিবে। ঈশ্বরের ইচ্ছা ভিন্ন কিছুই হয় না মনে করিয়! 
ছুঃখের সময় ঈশ্বরে দৌষারোপ করিবে না। বিপদের সময় দুঃখে 
অবসন্ন হইয়া পড়িলে শাস্তি স্বখ কখনই মিলে না। এই অবস্থায় 
মানুষ অনেক ক্ষণ থাকিতে পারে না। দুঃখের সময় নিরস্তর গত 
বিষয়ের অনুশোচনা করিলে বুদ্ধি ভ্রংশ হইয়া উন্মত্ত হইয়া যায়। 
গত বিষয় ফিরাইয়া আনা যায় না। নিরর্থক শোক করিয়া কোন 
লাভ নাই। মানুষ হূর্বল, দুঃখ ভুলিতে পারে না। ইচ্ছা না 
করিলেও স্বতঃই দুঃখ আসিয়া মন ঘেরিয়৷ ফেলে। এইরূপ অবস্থায় 
মন অধিক কাল থাকিলে শরীর নষ্ট হয়। সুতরাং অন্য কোন 
বিষয়ে মন ব্যাপৃত রাখিতে চেষ্টা করিবে। রোগ, দাবিজ্্য ইত্যাদি , 
যাক্ছাতে দুর হইতে পারে চেষ্টা করিবে, দৈবের উপর ফেলিয়া 
চুপ করিয়া! থাকিবে নাঁ। সর্বদাই কোন না কোন একটা কাজ 
করিবে। বৃথা এক মিনিটও কাটাইবে না। কাজের ন্যায় যন 
শান্ত রাখিবার আর অন্য কোন উপায় নাই। যাহাতে আপ- 
নার কিম্বা অন্যের কোনরূগ লাত হয় এইরূপ কাজ করিৰে। 
মানু নিষ্ম্্া বসিয়া থাকিলে চারি দিক্‌ হইতে ছুঃখ আমিয়] 
ব্যান্কুল করিয়া ফেলে। কাঁজের সময় চিত্ত চাঞ্চল্যের সম্ভাবনা 
অল্প। কাজ কল্পিবার ইচ্ছ! জন্মিলে আর সহজে নিবৃত্ত হয় ন।। 
কাজে রত মাুষ ছূবৃত্ত হয় না। সর্বদা কাজে ব্যন্ত থাকিলে অন্য 
বিষয়ে মন ধাবিত হইবার সময় পায় না। উদ্যোগ্প্রিয়তা, ষত্য- 
নিষ্ঠা, ধৈর্য প্রভৃতি মানষের উন্নতির সোপান। সৎ সঙ্গ ভিন্ন ই 
সকল লাভ হয় না'। ছুতয়াং সর্বদা ধার্মিক ও উদ্যোগী লোকদের 
সঙ্গে মিশিবে। অভিমিলন এবং অমিজন চু'ই ভাল নহে। কাহা- 


অধ্যায়] ইতি কর্তব্যত।। ১৪৭ 
রও সহিত অতিরিক্ত মাত্রায় সম্বন্ধ রাখিবে না। অভিরিক্ত সম্বন্ধে 
উভয়েরই সময় বৃথা নষ্ট হয়। সঙ্গীর স্বভাব মন্দ হইলে অতিমিলনে 
তাহার ছুগুণ আপনাতে সংক্রামিত হয়, ভাল হইলে তোমার প্রতি 
তাহার অনাদর হইবার সম্তীবনা থাকে । আবার কাহারও সহিত 
কোন সঙ্বদ্ধ না রাখিলে ক্ষতি আছে। সৎ লোকের সদাচরণ অনুসরণ 
করিয়া আপনার যে লাভ তাহা হইতে পারে না। অসৎ লোকের 
স্বভাব না জানিতে পারিয়া বিপদে পড়িতে হয়। 

দারিদ্র্য মানুষের বিষম বিপত্তি । দরিদ্রকে কেহ সম্মান করে 
না, সকলের নিকট তাহাকে মস্তক অবনত করিয়া থাকিতে হয়। 
দরিদ্র অবস্থায় যে নিশ্চেষ্ট হইয়া অন্ন বস্ত্র কিন্বা। অন্য কোন বস্তুর 
জন্য অন্যের মুখ পানে চাহিয়া থাকে তাহার বড়ই ছুর্দশা। কিন্তু 
যিনি উদ্যোগী, ঈশ্বরের উপর সমস্ত ন্যস্ত করেন, অন্যের নিকট 
আপনার দরিদ্রতা বলিয়া বেড়ান না, তিনি নিতান্ত দরিদ্র হইলেও 
সকলের নিকট মান্য । এইরূপ স্বাবলম্বী, উদ্যোগী লোক ধন্য। 
দরিদ্র অবস্থা দেখিয়া অনেক স্বার্থপর লোক অর্থের লোভ দেখাইয়া 
কুপথে লইয়া যায়। বুদ্ধিমান লোক এ বিষয়ে সাবধান হইরেন। 
যে পধ্যস্ত লোভ দ্বারা মানুষের বুদ্ধিত্রংশ ন1 হয় সেই প্যস্তই মহত্ব । 
নিলেণভী, ধর্্পথাবলম্বী মানু, আপনার উপার্জিত ধন দ্বার। সংসার 
নির্বাহ করিয়া যেরূপ স্থখ, শাস্তি, প্রতিষ্ঠা এবং কীর্তি লাভ করেন 
তেমন আর কেহই নহে। প্ররুত পক্ষে এইরূপ পরিশ্রমশীল ধার্মিক 
লোক রাজ! অপেক্ষাও সুখী, ধনবান্‌ এবং উত্তম। আপনার ক্ষুদ্র 
উদর পূরণের জন্য ।কন্বা অন্য কোন ক্ষণভঙ্কুর স্থখের জন্য অন্যের 
মুখ পানে চাহিয়া থাকা অথব। অধর্শীচরণ করা অতি অন্যায়। 
বিষম বিপদে পড়িলেওঁ যতগ্গণ পর্য্যস্থ শক্তি থাঁকে ভিক্ষাবুদ্ভি অবল- 


১৪৮ সত্রীধর্শনীতি | [অষ্টম 


কাশি 





স্বন করিবে না৷ অথবা অনোর উপর আপনার ভারার্পণ করিবে না। 
ঈশ্বর যে আমাদিগকে চক্ষু, কর্ণ, হস্ত পদাদি ইন্জিয় দিয়াছেন, তাহা! 
অন্তের উপর নির্ভর করিয়া! মৃৎপিণ্ডের ন্যায় এক স্থানে বসিয়া 
থাকিবার জন্ত নহে। চেষ্টা দ্বারা আপনার জীবন যাত্রা নির্বাহ 
এবং যথাসাধ্য হুূর্বলের সাহাষ্া করিবার জন্য ইন্রিয়াদি দিয়া- 
ছেন। ভিক্ষাবৃত্তির ন্যায় নীচকর্ম আর কিছুই নাই। শাস্ত্রকার- 
গণ যে ইহাকে মৃত বৃদ্তি বলিয়াছেন, তাহা সম্পূর্ণ সত্য । সজীব 
মনুষ্যের পক্ষে, যাহাঁদের কিঞ্চিম্সাত্রও আত্মাভিমাঁন জ্ঞান আছে, 
তাহাদেরই ভিক্ষাবৃত্তি অবলম্বন করা! উচিত নহে । কাহারও দিন 
একরূপ থাঁকে না। উদ্যোগী মানুষের অবস্থা শীঘ্রই ভাল হয়। 
চেষ্টা ও উদ্যোগ দ্বারা সামান্য অবস্থা হইতে উচ্চ পদ লাভ করিয়াছে 
এইবূপ শত শত দৃষ্টান্ত দেখিতে পাওয়া যায়। জাতি, কুল অথবা 
বংশের শ্রেষ্ঠতা কোন কাজেরই নহে। যে আপনার চেষ্টা দ্বারা শ্রেষ্ঠ 
পদ লাভ করিয়াছে, সেই প্রকৃত পক্ষে শ্রেষ্ঠ। অন্যের উপর নির্ভর 
করিয়া রাজ! হইলেও ভিখারীর ন্যায়। কাহারও উপর নির্ভর 
করিয়া বসিয়া: থাকিবে না। আপনার পরিশ্রম দ্বারা আপনার 
নির্বাহ হয় এইরূপ উদ্যোগ করিবে। ভুর্দশীয় পড়িলে মজুরি 
করিয়া আঁপনাঁর জীবন যাত্র! নির্বাহ করাও বরং ভাল তবুও গরের 
মুখপাঁনে চাহিয়! থাক! উচিত নহে। বিপদে পড়িলে অজ্ঞ লোকেরা 
আপনার আত্মীয় বন্ধু বান্ধবের উপর নির্ভর করিতে ইচ্ছা করে। 
তাহাদের আদর অধিক দিন থাকে না। বিপদ কালে আপনার 
পরিশ্রম ভিন্ন অন্যের সাহায্য প্রার্থনা করিবে না। বিপন্ন লোকের 
দাহায্য সকলে করে না, সেই সময় যেখানে যাইবে, সেইখানেই 
অনাদত হইবার সম্ভাবনা! আছে। অন্যের মিকট কোন বস্ত চাহিয়া 


অধ্যায়) ইতিবর্তব্যতা ১৪৯ 
না পাইলে বড়ই ছুঃখ হয়। ঈশ্বরের উপর সমস্ত সমর্পণ করিয়া 
ইষ্টসিদ্ধির জন্য পরিশ্রম করিবে । যিনি কীট পতঙ্গাদি অতি ক্ষুদ্র 
প্রাণীকে পোষণ করিতেছেন, তিনি কখনই আমাদিগকে ভুলিয়া 
যাইবেন না 1 

ঈশ্বর আমাদিগকে পরিশ্রম করিবার শক্তি, হস্ত, পদ, চক্ষু, কর্ণ 
প্রভৃতি অঙ্গ দিয়াছেন। জীবন যাত্রা নির্বাহ এবং যথাসাধ্য পরোপ- 
কার করিবার সহতঅ উপাঁয় রাখিয়াছেন। ইহা অপেক্ষা অধিক আর 
কি চাই? এই নিঃস্বার্থ দানের জন্ত ঈশ্বারের নিকট সর্বদা কৃতজ্ঞ থাকা 
উচিত। সম্পত্তি নাশে যে বিপত্তি ও দুঃখ ভোগ করিতে হয়, চেষ্টাতে 
তাহা দূর হয়। পরিবর্তনশীল সংসারে সম্পত্তি গেলেও আবার 
আসিতে পারে। সেই জন্ত ছুঃখ করিবার কোন কারণ নাই । কেহ 
কেহ প্রিয়জন বিরোগে, অতি বিহ্বল হইয়া কর্তবা ভুলিয়া যাঁন। 
ছুল্লভি মানব জীবন বৃথা নষ্ট করেন। পণ্ডিতগণ বলিয়াছেন 
সংসার এক পান্থশালা, মানুষ পথের পথিক। সকলে চিরদিন 
একত্র থাকিতে পারে না। আত্মীয় বন্ধু বান্ধবের সহবাস পান্থ- 
শালায় মিলিত পথিকের মিলনের ন্যায় ক্ষণকালের জন্য । সুতরাং 
প্রিয়জন বিয়োগে শোক করা উচিত নহে। শোক করিয়া 
কি হইবে? গেলে ত আর ফিরিয়া আসে না। জ্ঞানীগণ সং- 
সারের কোন বস্তকে অধিক প্রিয় মনে করেন না। কেহ মরিয়া 
গেলে অধিক শোক করেন না। মানুষের প্রতি মান্ষের প্রেম; 
প্রিয়জন বিয়োগে শোক স্বাভাবিক। কিন্তু গত বস্তু ফিরিয়! পাওয়া 
যাঁয় না, মনে করিয়া শোৌঁক কর! উচিত নহে । প্রিয়জন বিয়োগে 
ঈশ্বরকে কিম্বা আপনার ভাগাকে নিন্দা করিবার অনেকের স্বভাঁব 
আছে; কিন্ত বৃদ্ধিমান লোকের এইরূপ করা উচিত নে । ঈম্মরা- 


১৫০ সত্রধর্মনীতি। [অষ্টম 
দেশ ভিন্ন অদৃষ্ট বলিয়া এ জগতের আর কোন কর্তা নাই। অনৃষ্ট 
কিন্বা। ঈশ্বরকে দোষ দিবে না। প্রিয়জনের বিয়োগে শোক না 
করিয়া সন্তষ্ট হওয়া উচিত। কারণ, পূর্বে সকল প্রেম প্রিয়জনেই 
আবদ্ধ ছিল, অন্যের প্রতি বর্ষিত হইবার সুযোগ ছিল না। জগতের 
প্রতি নিঃস্বার্থ প্রেম দেখাইবার বিদ্বু চলিয়া গিয়াছে। স্থৃতরাং 
কেন শোক করিবে? প্রেম এক স্থানে না রাখিয়া সমস্ত জগতে 
বিস্তার করিবে। তাহাতে কি অনির্বচনীয় আনন্দ, কি স্পূর্ধ 
সখ! পবিত্র অন্তঃকরণে নিঃস্বার্থ পরোপকার করিলে যে সুখ 
তাহার উপমা কোথায়? নেই জন্তই বড় বড় সাধুগণ পুত্র কলজ্রের 
প্রেম তুচ্ছ করিয়া সর্বত্যাগী হইয়া জগতকে প্রেম বিলাইয়া দিতে- 
ছেন। তাহাদের সংকাধ্যের বিদ্ধ স্বরূপ শারীরিক কি সাংসারিক 
বিপদ উপস্থিত হইলে তাহার! তাহা অন্যার মনে করেন না। সৎ 
কার্ষ্যে যত বিদ্ব উপস্থিত হয়, পরোপকার ইচ্ছা তত বেগবতী হয়। 
জলগ্রবাহ চারি দিক্‌ প্রসারিত হইয়া প্রবাহিত হইলে তত বেগ 
থাকে না; কিন্তু তাহার সম্মুখে পর্বত কিন্বা অন্য বাধ। পতিত 
হইলে প্রচণ্ড বেগ ধারণ করে। সেইরূপ সাধুজনের পরোকার 
বৃত্বি। সকলেরই সেই আদর্শ অনুসরণ করিয়৷ জীবন স্বার্থক কর! 
উচিত। ঈশ্বরের উপর সকল সমর্পণ করিয়া দুঃখ ভূপিয়া যাওয়া 
কর্তব্য. ঈশ্বর ভিন্ন ছুঃখীর সহায় আর কেহ নাই। ইশ্বর পরম 
. কান্কণিক ও সর্ববাধার। ধাহার! ঈশ্বরের উপর সমন্তড আশা ভরসা 

/চৌদর্চ করিয়া, একচিত্তে ভগবত প্রেমে ও জনসমাজের কলাণাথে 
জীবন অতিবাঞ্ করিতে পারেন তীহারাই ধন্য । 


(17 তে নি 


